ইতিহাসের আয়নায় 
বিবার 


ওল্ড ওয়ার্ল্ড অর্ডার থেকেনিউ ওয়ার্ল্ড অর্ডার 


ইফতেখার সিফাত 
অনুদিত 


সম্পাদকের কথা 


সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার ৷ সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসুল ও 
নবি মুহাম্মাদ &-এর ওপর ৷ 


মুসলিম-বিশ্বের বর্তমান অবস্থা সম্পর্কে প্রায় প্রতিটি মুসলিম অবগত ৷ বিশাল সাগরের 
মাঝে চালকহীন দিশাহারা জাহাজের অবস্থা যেমন, মুসলিম জাতির অবস্থাও আজ তেমন । 
কুফফারশক্তি বিশেষ করে পশ্চিমাদের ক্ষমতার দাপট, প্রভাব-প্রতিপত্তি এত ব্যাপক যে, 
মুসলিম জাতির সোনালি অতীত বিশ্বাস করাও কঠিন হয়ে পড়েছে এখন ৷ সামাজিক, 
রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামরিক এমনকি চিন্তা ও বুদ্ধিভিত্তিক সকল 
বিষয়ে পশ্চিমাদের তথাকথিত অগ্রসরতা ও জয়জয়কার দেখে মুসলিম উম্মাহর অনেকে 
হীনম্মন্যতায় ভুগতে শুরু করেছে। বহু মুসলিম আজ পশ্চিমাদেরকে বিশ্বের অধিপতি, 
আদর্শ ও একমাত্র সভ্য জাতি হিসেবে মনেপ্রাণে মেনে নিয়েছে। 


এমন হওয়ার প্রধান কারণ হলো বর্তমান বিশ্বব্যবস্থাকে চিনতে না পারা । আজকের বিশ্বব্যবস্থা 
কী করে প্রতিষ্ঠিত হয়েছে, কীই-বা ছিল এর অতীত, তা না জানা । বর্তমান বিশ্ব-বিন্যাস 
না বুঝতে পারলে তার বিপরীতে ইসলামি সিস্টেম চালু করা যাবে না কখনোই । কোন 
কোন স্তম্ভের ওপর ভিত্তি করে আজ আমেরিকা তথা পশ্চিমাদের আধিপত্য টিকে আছে, তা 
নির্ণয় করতে না পারলে উম্মাহর করণীয় নির্ধারণ করা যাবে না। সামরিক ও রাজনৈতিক 
আগ্রাসন, অর্থনীতির নিয়ন্ত্রণ এবং সাংস্কৃতিক প্রচার ও প্রসারের ফলে পশ্চিমারা আজকের 
অবস্থানে আসতে পেরেছে। এই প্রতিটি বিষয় পরস্পরের সাথে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত । 
প্রতিটি ফিল্ডে ক্ষমতা অর্জনের পেছনে রয়েছে তাদের প্রতারণা, বর্বরতা ও জুলুমের এক 
কালো ইতিহাস । আমরা যদি তাদের অবস্থান শনাক্ত করতে না পারি, তাদের হার্ড পাওয়ার 
ও সফট পাওয়ার চিনতে না পারি, তাহলে কখনো ইসলামের সোনালি অতীত ফিরিয়ে 
আনা যাবে না। রাজনৈতিক ও সামরিক আগ্রাসন তথা হার্ড পাওয়ার এবং চিন্তা-চেতনা, 
স্বভাব ও রুচিবোধের পরিবর্তন তথা সফট পাওয়ার সবকিছুই তারা শতাব্দী কাল ধরে 
আমাদের ওপর প্রয়োগ করছে এবং আমাদের গোলামে পরিণত করে রেখেছে। এই জন্য 
প্রতিটি মুসলিমের ওপর বর্তমান বিশ্বব্যবস্থার সামগ্রিক ইতিহাস জানা অত্যন্ত জরুরি হয়ে 
পড়েছে। 


আমাদের চারপাশের বিশ্বব্যবস্থাকে একটি আয়নার সামনে রাখতে হবে। ইতিহাসের 
আয়নায় অতীত থেকে এর বর্তমানের দিকে পথচলাকে দেখতে হবে । এই যাত্রাকে আমরা 
বলতে পারি ওল্ড ওয়ার্ল্ড অর্ডার থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডারের দিকে যাত্রা । কী ছিল ইহুদি 
ও খ্রিষ্টান জাতির ইতিহাস, কীভাবে আজ পুরো বিশ্ব তাদের হাতের মুঠোয় এসেছে, 
কীভাবেই বা ইসলামের সোনালি ইতিহাস ও খিলাফত নিশ্চিহ্ন হয়ে গেছে, কীভাবে আজ 





ক. বর্তমান বিশব্ব্থা : ৫ | 


আমেরিকা একক পরাশক্তির অধিকারী হয়ে বিশ্বমোড়লের আসনে আসীন হয়েছে, কীভাবে 
ধন-দৌলতে, জ্ঞানে-বিজ্ঞানে, সামরিক-কৌশলে পশ্চিমারা অগ্রসর হয়েছে, এগুলো 
আমাদের জানতে হবে । 


বিশ্বব্যবস্থার প্রতিটি দিককে আলাদাভাবে বিশ্লেষণ না করে, সকল বিষয়কে একই ফেমে 
নিয়ে আসা, যাতে একজন মানুষ সহজেই সামগ্রিক ধারণা লাভ করতে পারে, এমন একটি 
বইয়ের অভাব আমি সব সময় অনুভব করতাম । এমন বই রচনার কাজ সহজ নয় । কেননা, 
প্রতিটি বিষয়ের রয়েছে স্বতন্ত্র ইতিহাস । ইতিহাস আলোচনার একক যাত্রায় সকল বিষয়কে 
সাথে নিয়ে এগিয়ে চলা খুবই কঠিন। এই কঠিন কাজটি আমাদের জন্য সহজ করেছেন 
এই বইটির লেখক হেদায়াতুলাহ মেহমান্দ। 


মতো করে উপস্থাপন করার এক সুন্দর প্রয়াস হলো আপনার হাতে থাকা এই বইটি । লেখক 
খুবই নিপুণতার সাথে ইহুদি জাতির সূচনা থেকে বর্তমান বিশ্বব্যবস্থার পুরো ইতিহাসকে 
তুলে নিয়ে এসেছেন একই মলাটে । ইতিহাসের আলোচনায় তিনি প্রতিটি ঘটনাকে একে 
অপরের সাথে সেতুবন্ধন করে এগিয়েছেন। এই পথচলায় তিনি কোনো বিষয়কে বাদ 
রাখেননি । শিকড়সন্ধানী গবেষক স্বীয় গবেষণালব কন্টেন্টের এই বইটি পাঠকের সামনে 
উপহার দিয়েছেন। যেন পাঠক নতুনভাবে বর্তমান বিশ্বকে চিনতে পারে । 


মহান আল্লাহ লেখক, অনুবাদকসহ বইটির সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান 

করুন। বইটি কবুল করুন এবং প্রতিটি মুসলিমকে বর্তমান বিশ্বব্যবস্থা চেনার তাওফিক 
দান করুন, আমিন। 

কায়সার আহমাদ 

২১ রজব, ১৪৪২ হিজরি 

রাত ১ টা ৩০ মিনিট 


অনুবাদকের কথা 


ইতিহাসের দুটি ধারা আছে। একটি হলো বিজয় ও উন্নতির ইতিহাস । আরেকটি হলো, 
পরাজয় ও অধঃপতনের ইতিহাস । বর্তমান সময়ের মুসলিমরা সার্বিকভাবেই ইতিহাসবিমুখ 
এক জাতিতে পরিণত হতে চলেছে । আজকের তরুণরা জানে না তাদের সোনালি ইতিহাস, 
কেমন ছিল তাদের শাসনব্যবস্থা, কী ছিল তাদের অর্জন । 


এই করুণ পরিস্থিতির মাঝেও যখন কেউ কেউ নিজেদের অতীত ইতিহাসের সাথে পরিচিত 
হতে যায়, তখন সে নিজেকে এক রূপকথার গল্পে আবিষ্কার করে। সে নিজের গৌরবময় 
ইতিহাসকে বর্তমানের জন্য অসম্ভব, অকল্পনীয় মনে করে । সে বিশ্বাসই করে নিয়েছে যে, 
মুসলিমদের বিশ্বব্যবস্থা আজকের যুগে অকেজো । কিন্তু কেন সে এমনটা ভাবছে? 


কারণ সে জানে না, তার অধঃপতনের ইতিহাস। ইতিহাসের এই দ্বিতীয় ধারাতেই 
উপরিউক্ত প্রশ্নের উত্তর গচ্ছিত আছে। যখন সে তার অধঃপতনের ইতিহাস জানবে, তখন 
সে অনুভব করবে তার উক্ত চিন্তা ও বিশ্বাসটা অন্য কারও তৈরি । শত্রুরা নানাভাবে তার 
মনন্তত্বে এই কথা গেঁথে দিয়ে তার মানসিকতাকে পরাজিত করে দিয়েছে, তাকে তার 
অতীত থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। 


এ জন্য প্রতিটি মুসলিমের জন্য অধঃপতনের ইতিহাস জানা অতীব জরুরি । কারণ 
আমাদের বর্তমান করুণ অবস্থা এই ইতিহাসেরই দৃশ্যমান চিত্র। আমাদের আজকের 
দুরবস্থার সূত্র উসমানি খিলাফাহর পতনের সাথে । এরপর মুসলিম-বিশ্বে যেই ব্যবস্থার 
প্রচলন ঘটে, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই ব্যবস্থা শরিয়াহ থেকে 
গৃহীত নয়, প্রাকৃতিকও নয়; বরং তা পশ্চিমা বিশ্বের আরোপিত। প্রচলিত রাজনৈতিক 
ব্যবস্থা, অর্থব্যবস্থা, জাতীয়তাবাদী সমরচিন্তা এর সবই পশ্চিমারা প্রথমে আমাদের ওপর 
চাপিয়ে দিয়েছে, তারপর সেগুলোকে আদর্শিকভাবে পুশ করেছে। 


অধঃপতন থেকে উত্তরণের প্রথম শর্ত হলো, এর কারণকে নির্ণয় করা এবং এর পেছনে 
সক্রিয় ব্যক্তিবর্গ তথা শক্রপক্ষকে চেনা । তারপর সে অনুযায়ী কর্মপন্থা সাজানো । যদি 
প্রথমেই ক্রিয়া ও কর্তাকে ভালোভাবে চিনে নেওয়া না যায়, তাহলে পরবর্তী প্রতিটি 
পদক্ষেপই ভুল হবে। তখন দেখা যাবে উত্তরণের পথ হিসেবে যেই পথে পা বাড়ানো 
হচ্ছে, সেটা শক্ররই আবিষ্কার এবং শক্ররই কামনা । আর এভাবে আমরা গন্তব্যের দিকে 
এগিয়ে যাওয়ার পরিবর্তে আরও দূরে ছিটকে পড়ব। 


ফলে আমাদের জন্য অত্যাবশ্যক হলো, সার্বিকভাবে অধঃপতনের ইতিহাসকে জানা । 
বক্ষ্যমাণ বইটি আমাদেরকে সেই ইতিহাসের সাথেই পরিচয় করিয়ে দেবে । ইহুদি-খ্রিষ্টান 


(ক কর্তমানবিশবব্যবস্থা ৭ |: 


জাতির প্রাচীন ইতিহাস থেকে বর্তমান, আধুনিক পাশ্চাত্য সভ্যতার শেকড়, ইসলামি 
খিলাফাহ-ব্যবস্থার পতন, মুসলিম-বিশ্বে ইউরোপের উপনিবেশ প্রতিষ্ঠা, ইসলামি মুদ্রা 
ব্যবস্থার বিলুপ্তি ও কাগুজে মুদ্রার প্রচলন, ব্যাংকিং ব্যবস্থার বিকাশ, জাতীয়তাবাদের 
সুচনা, গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতিষ্ঠা, জাতীয়তাবাদী আইনশৃঙ্খলা বাহিনীর গঠন, মোট 
কথা নিউ ওয়ার্ল্ড অর্ডার বাস্তবায়নের পুরো এঁতিহাসিক যাত্রা বইটিতে স্থান পেয়েছে। 
পাশাপাশি ইসলামি শাসনব্যবস্থা ফিরিয়ে আনার জন্য মুসলিমদের কর্মপ্রচেষ্টার ইতিহাসও 
সংক্ষিপ্তভাবে আলোচিত হয়েছে। 


বদলা দান করুন। বইটি লেখকের বিস্তৃত অধ্যয়ন ও কঠোর সাধনার প্রমাণ বহন 
করছে। প্রতিটি বিষয়ের বিস্তারিত ব্যাখ্যার পেছনে না পড়ে বহুদিক সম্বলিত অধঃপতন ও 
উত্তরণের ইতিহাসকে লেখক অবিচ্ছিন্নভাবে তুলে ধরেছেন । ছোটবড় প্রতিটি ঘটনার সাথে 
পরবর্তী ঘটনার যোগসূত্র তৈরি করে দিয়েছেন । বলা যায় কেবল উর্দু ভাষাতেই নয়; বরং 
আলোচিত বিষয়ে পুরো ইসলামি সাহিত্যের একটি শূন্যতা তিনি পূরণ করে দিয়েছেন। 
আলহামদুলিল্লাহ । 


মহান আল্লাহ তাআলা বইটির লেখক, অনুবাদক, সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টাকে 
কবুল করে নিন এবং উম্মাহকে এই বই থেকে ব্যাপকভাবে উপকৃত হওয়ার ব্যবস্থা করে 
দিন । বইটিকে উম্মাহর বিজয় ও উত্তরণের পথে মৌলিক ভূমিকা পালনকারী হিসেবে মঞ্জুর 
করে নিন, আমিন। 


ও) 


সূচিপত্র 


পেশ আরজ { ১৯ 
ভূমিকা ? ২১ 
বর্তমান সময়ের জিহাদের চিন্তাধারার ভিত্তি ; ২১ 
প্রথম ঘটনা : খ্রিষ্টপূর্ব তিনশ সালে গ্রিক দর্শনের উৎপত্তি £ ২২ 
দ্বিতীয় ঘটনা : ইসা এ৯-কে হত্যার ষড়যন্ত্র ও আসমানে উঠিয়ে নেওয়া ; ২৩ 
তৃতীয় ঘটনা : উসমান ৬-এর শাহাদাত ; ২৫ 
চতুর্থ ঘটনা : ফরাসি বিপ্লব (নিউ ওয়ার্ল্ড অর্ডার) ? ২৫ 


প্রথম খণ্ড : ওল্ড ওয়ার্ল্ড আন্ডার 
প্রথম অধ্যায় : ইহদি ও ওল্ড ওয়ার্ল্ড অর্ডার -৩১ 


বনি ইসরাইলের (ইহুদিদের) পুরাতন ইতিহাস £ ৩৪ 
প্রথম যুগ : বনি ইসরাইলের কিনান থেকে মিশরে যাওয়া পর্যন্ত } ৩৪ 
দ্বিতীয় যুগ : মিশর থেকে দেশান্তর হওয়ার পর থেকে ফিলিস্তিনে আবাদি পর্যন্ত ; ৩৭ 
তৃতীয় যুগ : বোখতে নসরের হামলা ও বাবেলে প্রথম দেশান্তর £ ৪০ 
চতুর্থ যুগ : বাবেল থেকে এসে দ্বিতীয় দেশান্তর পর্যন্ত { ৪২ 

বনি ইসরাইল কেন গোমরাহ হয়েছিল? £ ৪৭ 

ইহুদিদের পুরাতন ইতিহাস থেকে প্রাপ্ত বিশ্বাসসমূহ ৫২ 

আল্লাহ তাআলার প্রিয় জাতি £ ৫৩ 
অ-ইহুদিদের ব্যাপারে গোয়েম বিশ্বাস { ৫৪ 
প্রতিশ্রুত ভূমির বিশ্বাস } ৫৪ 
ইলিয়া-এর বিশ্বাস ; ৫৫ 
মাসিহের বিশ্বাস ? ৫৫ 
হাইকালে সুলাইমানির বিশ্বাস £ ৫৬ 
তাবুতে সাকিনার বিশ্বাস ? ৫৭ 
দানিয়েল ৯-এর দুআ ও মহান লক্ষ্য £ ৫৭ 
ইসা %-কে হত্যার ষড়যন্ত্র এবং ইহুদি ও খ্রিষ্টবাদের শুরু } ৫৮ 


ক. বর্তমানবিশব্যবস্থা . ৯ [47 


ইহুদিদের নতুন ইতিহাস ? ৫৯ 

মুশরিক রোমান সাম্রাজ্যে ইহুদিদের অবস্থান ; ৬০ 

খ্রিষ্টান সাম্রাজ্যে ইহুদিদের অবস্থান ; ৬০ 

ইসলামি সালতানাতে ইহুদিদের অবস্থান £ ৬১ 

ইউরোপে ইহুদিদের অবস্থান } ৬২ 
ইহুদিবাদ ও মার্টিন লুখারের রিফরমেশন আন্দোলন { ৬৩ 
ব্রিটেন সাম্রাজ্য ও প্রটেস্টান্ট খ্রিষ্টান £ ৬৪ 
ইউরোপে ৩০ বছরের যুদ্ধ ও প্রটেস্টান্টদের উত্থান { ৬৪ 
ইহুদিবাদ ও আমেরিকার আবিষ্কার ? ৬৫ 

ফরাসি বিপ্লব থেকে আধুনিক ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা পর্যন্ত? ৬৫ 
এনলাইটেনমেন্ট আন্দোলন ও ফরাসি বিপ্লব £ ৬৫ 


ইউরোপে ইসরাইলি হুকুমত প্রতিষ্ঠার বীজ (১৮০০ - ১৯০০ খ্রি.) { 


রথচাইন্ড বংশ { ৬৬ 
জায়োনিস্ট কার্যক্রমের সূচনা £ ৬৭ 
জেরুজালেমে ইহুদিদের গোপন আবাদি ও ইলিয়া'র বিশ্বাস } ৬৮ 
বেলফোর ঘোষণা ও প্রতিশ্রুত ভূমির বিশ্বাস £ ৬৮ 
গ্রেট গেইম বা উসমানি খিলাফতের পতন { ৬৯ 
ফিলিস্তিন ব্রিটেনের অধীনে £ ৭০ 
ইহুদিদের ইতিহাস থেকে অভিজ্ঞতা { ৭২ 
ইহুদিদের বৃহৎ লক্ষ্য ও তা বাস্তবায়নে বাধাসমূহ £ ৭২. 
মহান লক্ষ্য অর্জনের জন্য ইহুদিদের কার্যপদ্ধতি £ ৭৫ 
ইহুদিদের গোপন এজেন্ডা } ৭৮ 
ইহুদিদের প্রকাশ্য চক্রান্ত £ ৮১ 


দ্বিতীয় অধ্যায় : ওল্ড ওয়ার্ল্ড অর্ডার ও পশ্চিমাদের ইভিহাস-৮৩ 


খিষ্টবাদের ইতিহাস £ ৮৬ 
প্রথম যুগ : পরীক্ষার যুগ (১- ৩০৬ খ্রি.) £ ৮৭ 
দ্বিতীয় যুগ : খ্িষ্টবাদের উত্থানের জমানা (৩০৬-৫৯০ খ্রি.) ? ৯০ 
নিকিয়া কনফারেন্স (৩২৫ খ্রি.) ত্রিতববাদের জয় ; ৯১ 
ধর্মহীনতার ফিতনা প্রতিরোধ £ ৯২ 
রোমান সাম্রাজ্যের বিভক্তি £ ৯৩ 
খ্রিষ্টবাদের বিশ্বাস { ৯৪ 
ত্রিতৃবাদের বিশ্বাস } ৯৪ 


১০... ইতিহাসের আয়নায় (কী 


শুলিতে চড়ানো ও কাফফারার বিশ্বাস £ ৯৪ 
খ্রিষ্টান বানানোর পদ্ধতি £ ৯৫ 
পবিত্র ক্রুশ { ৯৫ 
ইসা ১-এর পুনর্জনোর বিশ্বাস £ ৯৫ 
ইউরোপের ইতিহাস { ৯৬ 
ইউরোপের অন্ধকার যুগ (৫৯০-৮০০ খ্রি.) ৯৭ 
১. ইউরোপে রোমান সাম্রাজ্যের পতন ? ৯৭ 
২. ইউরোপের অন্ধকার যুগ ও ইসলামের উত্থান { ৯৭ 
৩. ইউরোপে খ্রিষ্টসমাজ কর্তৃক গ্রিক দর্শনের বিরোধিতা £ ৯৮ 
মধ্যযুগ (৮০০-১৪৫৩ খ্রি.) £ ৯৯ 
সেন্ট অগাস্টিনের থিউরি (আল্লাহর শহর ও মানুষের শহর) £ ১০০ 
গির্জার শাসনব্যবস্থা ও বাদশাহর অবস্থান £ ১০২ 
গির্জার শাসনে দুর্নীতি ; ১০২ 
গির্জা ও বাদশাহদের 
গির্জার অভ্যন্তরীণ দুর্নীতি £ ১০৪ 
গির্জার মধ্যে বিভক্তি (১০৫৪ খ্রি.) ; ১০৪ 
ইউরোপের শ্রেণি বিভাজনব্যবস্থা (জোগিরদার ও জনগণ) £ ১০৫ 
গির্জা, বাদশাহ ও জাগিরদারদের শয়তানি ত্রিভুজ £ ১০৭ 
মেঘনা কার্টা বা স্বাধীনতার মহান দলিল (১২১৫ খ্রি.) { ১০৮ 
মধ্যযুগে সেক্যুলারিজমের সূচনা ? ১০৯ 
ওয়াইক্লিফের সংশোধন আন্দোলন (১৩৮৪ খ্রি.) { ১১০ 
ক্রুসেড যুদ্ধ (১০৯৫-১২৭১ খ্রি.) { ১১১ 
মহামারি বা ব্ল্যাক ডেথ (১৩৪৭-১৩৫১ খ্রি.) { ১১৫ 
মধ্যযুগ ও ইহুদিবাদ ? ১১৬ 
ইউরোপের রেনেসী আন্দোলন (১৪৫৩-১৭৮৯ খ্রি.) £ ১১৮ 
রেনেসীর যুগে ইউরোপে চিন্তাগত পরিবর্তন { ১১৯ 
ইউরোপে সেক্যুলারিজমের উত্থান { ১২০ 
হিউম্যানিজম বা মানবধর্ম £ ১২২ 
ধর্মহীন শিক্ষাব্যবস্থা { ১২৪ 
ইউরোপে বিজ্ঞানের উন্নতি এবং খ্রিষ্টবাদের সাথে দ্বন্দ্ব £ ১২৫ 
ইউরোপে যুক্তিবাদের যুগ £ ১২৬ 
মার্টিন লুখারের সংশোধন আন্দোলন $ ১২৭ 
খ্রিষ্টানদের মধ্যে বিভক্তি ও প্রটেস্টান্ট দলের অস্তিত £ ১৩০ 
ইংল্যান্ডে ইভাঞ্জেলিকা চার্ট প্রতিষ্ঠা (প্রটেস্টান্ট দলের উত্থান) } ১৩০ 
ইংল্যান্ডে ১৬৮৮ সালের “মহান বিপ্লব" (খিষ্টান-ইহুদি জোটের প্রথম পদক্ষেপ) £ ১৩৩ 





(কী কর্তমানবিশবব্যবস্থা | ১১ |: 


আমেরিকা-আবিষ্কার ও প্রটেস্টান্ট খ্রিষ্টানদের আশ্রয়কেন্দ ; ১৩৪ 
আমেরিকাতে ইহুদিবাদী খ্রিষ্টানদের ঘাটি স্থাপন 
(ক্রুসেড-ইহুদি জোটের দ্বিতীয় পদক্ষেপ) { ১৩৫ 
ওয়েস্ট ফেলিয়া চুক্তি ও জাতীয়তাবাদী রাষ্ট্রসমূহের 
প্রতিষ্ঠা (১৬১৮-১৬৪৮ খ্রি.) } ১৩৫ 
ব্রিটেনে পার্লামেন্টের উন্নতি ও উত্থান ? ১৩৭ 
ইউরোপে পুঁজিবাদী ব্যবস্থার উত্থান ও উন্নতি £ ১৩৮ 
পুঁজিবাদী ব্যবস্থার মূল দর্শন ? ১৩৮ 
আন্তর্জাতিক কোম্পানির ইতিহাস ? ১৩৯ 
ব্যাংকের ইতিহাস { ১৪১ 
কারেল্সির ইতিহাস ? ১৪২ 
এনলাইটেনমেন্ট আন্দোলন (১৬৫৭-১৭৮৯ খ্রি.) { ১৪৩ 
এনলাইটেনমেন্ট আন্দোলন ও আমেরিকার বিপ্লব £ ১৪৭ 
এনলাইটেনমেন্ট আন্দোলন ও ফরাসি বিপ্রব (১৭৮৯ খ্রি.); 
ওল্ড ওয়ার্ল্ড অর্ডারের পতন { ১৪৭ 
পশ্চিমাদের ইতিহাস থেকে অভিজ্ঞতা { ১৪৯ 
খ্রিষ্টবাদের স্বরূপ { ১৪৯ 
খ্রিষ্টবাদ প্রটেস্টান্টিজমে রূপান্তর ; ১৪৯ 
পশ্চিমাদের মধ্যে সেক্যুলারিজমের উত্থান ও তার কারণসমূহ £ ১৫০ 
১. মানবাধিকার আন্দোলন { ১৫০ 
২. ধর্ম ও বিজ্ঞানের দবন্ধ { ১৫০ 
৩. খ্রিষ্টান ধর্মের উৎসে পরিবর্তন £ ১৫০ 
৪. আধুনিক অর্থব্যবস্থার উত্থান ; ১৫০ 
খরিষ্টান-ইহুদি জোট ? ১৫১ 
প্রটেস্টান্ট “জায়োনবাদী' খ্রিষ্টান ? ১৫১ 
ধর্মহীন খ্রিষ্টান { ১৫২ 
রোমান ক্যাথলিক খ্রিষ্টান { ১৫২ 
ফরাসি বিপ্লবের ফলে সৃষ্ট তিনটি শূন্যতা এবং হিউম্যানের 
উইল অফ অল (আধুনিক শিরক) ? ১৫৩ 


দ্বিতীয় খণ্ড : নিউ ওয়ার্ল্ড আন্ডার 


নিউ ওয়ার্ল্ড অর্ডারের গঠন ? ১৫৯ 
নিউ ওয়ার্ল্ড অর্ডারের প্রথম যুগ-১৬১ 
ফরাসি বিপ্লব থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত (১৭৮৯-১৯২৪ খ্রি.) 


ইউরোপে বিপ্লবের যুগ (১৭৮৯-১৮৭৫ খ্রি.) ? ১৬৩ 
ইউরোপে রাজনৈতিক বিপ্লব ? ১৬৩ 
ইউরোপের গণতান্ত্রিক আইনি ব্যবস্থা £ ১৬৪ 
গণতান্ত্রিক রাষ্ট্রের দর্শন £ ১৬৬ 
গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা ? ১৬৮ 

মানুষের উন্নতি ও ইউরোপের শিল্প-বিপ্লব (পুঁজিবাদ ব্যবস্থার উত্থান) £ ১৭০ 
শিক্প-বিপ্রবের কারণসমূহ { ১৭০ 
শিল্প-বিপ্রবের প্রভাব £ ১৭৩ 

সমাজতন্ত্রের বিপ্লব { ১৭৪ 
সমাজতন্ত্র ও পুঁজিবাদের মাঝে পার্থক্য { ১৭৫ 

সামরিক চিন্তাধারায় বিপ্লব ; ১৭৭ 
ব্লজউইজের বর্ণিত লক্ষ্যসমূহ £ ১৭৮ 
ক্লুজউইজের থিউরিসমূহ £ ১৭৯ 
রাষ্ট্রীয় বাহিনীর গঠন ; ১৮০ 

ইহুদিদের শতাব্দী £ ১৮১ 

গ্রেট গেইম (মুসলিম উম্মাহর পতন) ? ১৮৩ 
গ্রেট গেইমের এতিহাসিক প্রেক্ষাপট £ ১৮৩ 
গ্রেট গেইমের বুদ্ধক্ষেত্র ; ১৮৬ 
গ্রেট গেইমে হিন্দুস্থানের ভূমিকা { ১৮৭ 

ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্যবসার যুগ £ ১৮৭ 
মোঘল সাম্রাজ্যের পতন £ ১৮৮ 

শাহ ওয়ালি উল্লাহ &১-এর কার্যক্রম { ১৮৮ 
ইংরেজদের বাংলা দখল £ ১৮৯ 

বক্সার যুদ্ধের পর হিন্দস্থানের অবস্থা £ ১৯০ 
হিন্দুস্থানে ইংরেজদের কার্যক্রম } ১৯১ 
হিন্দুস্থানে ইংরেজ বাহিনীর গঠন ? ১৯১ 
ইংরেজদের রোহিল খণ্ড বিজয় £ ১৯৩ 
মহিশুরের সাথে ইংরেজদের যুদ্ধ £ ১৯৩ 


ক. বর্তমানবিশ্বব্যবস্থা | ১৩ |: 


শাহ আব্দুল আজীজ এ১-এর এতিহাসিক ফতোয়া (১৮০৬ খ্রি.) { ১৯৫ 
ফতোয়ার প্রভাব { ১৯৭ 
শাহ সাহেবের ফতোয়া ও উপমহাদেশে জিহাদের 
বৃক্ষ হিন্দের আজাদি আন্দোলন শুরু) ? ১৯৮ 
সাইয়িদ আহমাদ শহিদ 2&-এর তাহরিকে মুজাহিদিন এবং 
জিহাদি বৃক্ষের অঙ্কুর } ২০০ 
প্রথম আফগান-জিহাদ (১৮৩৯-১৮৪২ খ্রি.) { ২০৮ 
আল-জাজায়িরে ফ্রান্সের হামলা (১৮৩০ খ্রি.) এবং 
আমির আব্দুল কাদীরের জিহাদ { ২১০ 
উসমানিদের পতন : পশ্চিমা নীতি গ্রহণের যুগ (১৮২৬-১৮৭৬ খ্রি.) ₹ ২১০ 
হিন্দুস্থানে ব্রিটেনের বন্ধ বর্ডার নীতি (১৮৪৮-১৮৭৮ খ্রি.) } ২১২ 
ফ্রন্টিয়ার ফোর্সের ইতিহাস ও কার্যক্রম ? ২১৩ 
কাবায়েলি জিহাদ (১৮৪৮-১৮৭৮ খ্রি.) { ২১৫ 
১৮৫৭ সালের স্বাধীনতা-যুদ্ধ £ ২১৬ 
ব্রিটেনের বাদশাহর রাজত্ব ও রয়েল ইন্ডিয়ান আর্মি গঠন { ২১৭ 
উত্তর কাবায়েলি যুদ্ধক্ষেত্র এবং আম্বেলার যুদ্ধ ; ২১৭ 
দক্ষিণ কাবায়েলি যুদ্ধক্ষেত্ৰ ও মৌলভি গোলাবুদ্দিন { ২১৯ 
ক্রিমিয়ার যুদ্ধ এবং মধ্য এশিয়া ও বলকানের ওপর রাশিয়ার দখলদারিত ; ২২০ 
উসমানিদের আইনি (পার্লামেন্টারি) যুগ : ১৮৭৬-১৯০৯ খ্রি. ; ২২১ 
সুয়েজ খাল নির্মাণ, ব্রিটেনের মিশর দখল ও মাহদি সুদানির জিহাদ { ২২২ 
কাবায়েলি অঞ্চলের ওপর ব্রিটেনের আক্রমণ পলিসি (১৮৮৭-১৯০০ খ্রি.) } ২২৩ 
দ্বিতীয় আফগান-যুদ্ধ (১৮৭৯ খ্রি.) ? ২২৩ 
ডুরান্ড লাইন (১৮৯৩ খ্রি.) £ ২২৫ 
মোল্লা পাওয়েন্দার জিহাদি আন্দোলন (দক্ষিণ কাবায়েলি যুদ্ধক্ষেত্র) £ ২২৭ 
লর্ড কার্জনের পলিসি £ ২২৭ 
রয়েল ইন্ডিয়ান আর্মির নতুন গঠন ? ২২৭ 
প্রথম বিশ্বযুদ্ধ? ২৩১ 
প্রথম বিশ্বযুদ্ধে হিন্দুস্থান ও রয়েল ইন্ডিয়ান আর্মির ভূমিকা ₹ ২৩১ 
তুর্কি দখলে ব্রিটেনের পরিকল্পনা £ ২৩২ 
তুর্কি বাহিনীর সুয়েজ খাল হামলা £ ২৩৩ 
গ্যালিপলির যুদ্ধ £ ২৩৪ 
ইরাকে ব্রিটেনের প্রথম হামলা £ ২৩৫ 
ইরাকে ব্রিটেনের দ্বিতীয় হামলা £ ২৩৭ 
উসমানিদের রাশিয়ান যুদ্ধক্ষেত্র ; ২৩৭ 
তাহরিকে শাইখুল হিন্দ £ ২৩৮ 


২ ১৪. ইতিহাসের আয়নায় কৌ 


ফিলিস্তিনে ব্রিটেনের হামলা ? ২৩৯ 

মুসলিম উম্মাহর গাদ্দার { ২৪১ 

ম্যাগিডু'র যুদ্ধ ? ২৪৩ 

কেন্দ্রীয় শক্তির পরাজয় ; ২৪৩ 

ভার্সাই চুক্তি £ ২৪৪ 

ইসরাইল প্রতিষ্ঠা { ২৪৫ 

সেত্রে চুক্তি { ২৪৬ 

মুস্তাফা কামালের উত্থান ও মুসলিম উম্মাহকে ছিন্নভিন্ন করা ? ২৪৬ 
লুজিয়ান চুক্তি £ ২৪৮ 

মুসলিম উম্মাহর কী অর্জিত হলো? £ ২৪৮ 

প্রথম বিশ্বযুদ্ধের পর উপমহাদেশে ব্রিটেনের অবস্থান £ ২৫১ 
তৃতীয় আফগান-যুদ্ধ (১৯১৯-১৯২০ খর.) ? ২৫১ 

শাহজাদা ফজলুদ্দিন (দক্ষিণ কাবায়েলি যুদ্ধক্ষেত্ৰ) ? ২৫৩ 
মির্জা আলি খান (ফকির আই.পি.) (১৯৯৮-১৯৬০ খ্রি.) ২৫৪ 
রয়েল ইন্ডিয়ান আর্মির দ্বিতীয় গঠন (১৯২২ খ্রি.) ? ২৫৫ 


নিউ ওয়ার্ল্ড অর্ডারের দ্বিতীয় যুগ-২৫৭ 
প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি পর্যন্ত (১৯১৯-১৯৪৫ খ্রি.) 


ফ্যাসিবাদ ও গণতন্ত্রের যুদ্ধ £ ২৫৭ 
হিটলার ও ফ্যাসিবাদের উত্থান } ২৫৭ 


দ্বিতীয় বিশ্বযুদ্ধ ; ২৫৯ 
দ্বিতীয় বিশ্বযুদ্ধে রয়েল ইন্ডিয়ান আর্মির ভূমিকা { ২৬০ 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফল £ ২৬০ 


নিউ ওয়ার্ল্ড অর্ডারের তৃতীয় যুগ-২৬১ 
রাশিয়া ও আমেরিকার মাঝে স্রায়ুযুদ্ধ (১৯৪৫-১৯৯১ খ্রি.) 


কোন্ড ওয়ারে রাশিয়া ও আমেরিকার কর্মপদ্ধতি £ ২৬৪ 
কোল্ড ওয়ারে রাশিয়ার কর্মপদ্ধতি ২৬৪ 





(ইহুদিদের বৈশ্বিক শাসনের পূর্ণতা) i ২৬৭ 
বাজার-ভিত্তিক অর্থনীতির মধ্যে পুঁজিবাদী ব্যবস্থা ; ২৬৮ 


(কী ব্তমানবিশ্বব্যব্থা : ১৫ + 


ফ্রাকশনাল রিজার্ভ ব্যাংকিং £ ২৭০ 
বাজার-ভিত্তিক বাণিজ্যিক ব্যবস্থা ; ২৭৩ 
ব্রিটেন উডস কনফারেনের বৈশ্বিক সংস্থা £ ২৭৬ 
স্নায়ুযুদ্ধে আমেরিকার সামরিক থিউরি ও আমেরিকান বাহিনীর নতুন গঠন £ ২৭৮ 
মাহানের থিউরি £ ২৭৯ 
লিডল হার্টের (পরোক্ষ নিয়ন্ত্রণ) থিউরি ? ২৮০ 
আন্দ্রে বিউফারের আনবিক যুগের পরোক্ষ কর্তৃত্বের থিউরি £ ২৮২. 
বিউফার ও লিডল হার্টের থিউরির মাঝে পার্থক্য ; ২৮২ 
সারকথা : পশ্চিমা ও আমেরিকার যুদ্ধপদ্ধতি ; ২৮৫ 
আমেরিকান বাহিনীর গঠন ; ২৮৬ 
আমেরিকান সাধারণ বাহিনী { ২৮৬ 
আমেরিকান স্থল-বাহিনী { ২৮৭ 
আমেরিকান নৌ-বাহিনী £ ২৮৭ 
আমেরিকান বিমান-বাহিনী ? ২৮৮ 
আমেরিকান মেরিন ফোর্স ; ২৮৮ 
আমেরিকান কোস্টগার্ড £ ২৮৯ 
আমেরিকান বাহিনীর যৌথ কমান্ড £ ২৮৯ 
আমেরিকান দক্ষিণ ও উত্তর কমান্ড ২৯০ 
আমেরিকান প্রশান্ত মহাসাগরের কমান্ড £ ২৯০ 
আমেরিকান কেন্দ্রীয় কমান্ড ; ২৯০ 
আমেরিকান ইউরোপীয় কমান্ড } ২৯১ 
আমেরিকান আফ্রিকার কমান্ড £ ২৯১ 
আমেরিকার যৌথ বাহিনীর কমান্ড ; ২৯১ 
আমেরিকান স্পেশাল অপারেশন কমান্ড { ২৯১ 
আমেরিকান স্ট্রাটেজিক কমান্ড £ ২৯১ 
আমেরিকান রসদ সরবরাহ কমান্ড } ২৯২. 
আমেরিকান বাহিনীর যুদ্ধকৌশল ; ২৯২ 
স্বাযুযুদ্ধের ফলাফল { ২৯৩ 





নিউ ওয়ার্ল্ড অর্ডারের চতুর্থ যুগ-২৯৫ 
গ্লোবাল জিহাদ ও নিউ ওয়ার্ল্ড অর্ডার (১৯৯১-২০১১ খ্রি.) 


আফগান-জিহাদ এবং আল-কায়েদা ও তালেবানের উত্থান £ ২৯৬ 
উপসাগরীয় যুদ্ধ, আমেরিকান বাহিনীর হিজাজে অনুপ্রবেশ এবং 
আমেরিকার বিরুদ্ধে জিহাদ ঘোষণা ? ২৯৭ 

সোমালিয়াতে আমেরিকার আক্রমণ ও মুজাহিদদের জিহাদ £ ২৯৭ 
আল-জাজায়িরে জিহাদের সূচনা { ৪২৯৮ 

ককেশাস, বসনিয়া ও কাশীরে জিহাদি আন্দোলনের উত্থান £ ২৯৯ 
আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মাদ উমর ৪৯-এর নেতৃত্বে ইসলামি ইমারাত প্রতিষ্ঠা; ৩০০ 
আমেরিকার ওপর মুজাহিদদের হামলা £ ৩০০ 

আফগানে আমেরিকার হামলা ও মুজাহিদদের প্রতিরক্ষা £ ৩০১ 
ইরাকে আমেরিকার হামলা ও মুজাহিদদের হাতে পরাজয় ? ৩০১ 
অন্যান্য ইসলামি অঞ্চলে মুজাহিদদের বিজয় ; ৩০২. 


গরিশিষ্ট : নিউ ওয়ার্ল্ড অর্ডার : অমাধান কী? 


নিউ ওয়ার্ল্ড অর্ডার কী? (বৈশ্বিক শাসনব্যবস্থা) ; ৩০৫ 

নিউ ওয়ার্ড অর্ডার : ব্যক্তি ও সামাজিক পর্যায়ে ? ৩০৫ 
ব্যক্তি : ইনসান থেকে হিউম্যান ও হিউম্যান থেকে প্রফেশনাল ; ৩০৫ 
পুরুষ ও নারীর সমতা ? ৩০৬ 
নিউ ওয়ার্ল্ড অর্ডার কাবায়িল ও গোত্রীয় ব্যবস্থার বিপরীত £ ৩০৭ 
গণতান্ত্রিক রাষ্ট্র মূলত সামাজিক এক্যের বিলুপ্তি ও দায়িতৃহীন সমাজ প্রতিষ্ঠা ; ৩০৭ 
অস্্রবিহীন সমাজ : অনুভূতিহীন সমাজ ? ৩০৮ 
নিজ কেন্দ্র থেকে বিচ্যুত সমাজ ? ৩০৮ 

নিউ ওয়ার্ল্ড অর্ডার : রাষ্ট্রীয় পর্যায়ে ; ৩০৯ 
ল এন্ড অর্ডার ; ৩০৯ 
রাষ্ট্রীয় আদেশ (রিট অফ দ্য স্টেট) ; ৩০৯ 
গণতান্ত্রিক রাষ্ট্র এবং তার সাংবিধানিক ধারা-উপধারা £ ৩০৯ 
গণতান্ত্রিক রাষ্ট্র ও পুঁজিবাদী ব্যবস্থার শিকড় £ ৩১০ 
অর্থনীতিতে প্রবেশ করানো { ৩১০ 
রাষ্ট্রকে বাজার-ভিত্তিক অর্থনীতির সাথে মিলিত করা £ ৩১১ 

নিউ ওয়ার্ল্ড অর্ডার : আন্তর্জাতিক পর্যায়ে { ৩১২ 
ব্যক্তি, রাষ্ট্র ও বাণিজ্যকে বৈশ্বিক ব্যবস্থার অনুগত করা (বিশ্বায়ন) ? ৩১২ 








ক. বর্তমানবিশ্ব্যবস্থা | ১৭ |: 


নিউ ওয়ার্ল্ড অর্ডার হচ্ছে ক্রুসেড-জায়োনিস্ট শাসনব্যবস্থা £ ৩১৪ 

বর্তমান সময়ের জিহাদি চিন্তাধারার ভিত্তি কী? £ ৩১৪ 

নিউ ওয়ার্ল্ড অর্ডার কি শেষ জমানার হাদিসে বর্ণিত ফিতনার অংশ? ? ৩১৫ 
কিতাব থেকে অর্জিত গুরুত্বপূর্ণ শিক্ষাসমূহ £ ৩১৫ 

খন্থপঞ্ডি } ৩১৯ 


৪ 


পেশ আরজ 


সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দুরুদ ও সালাম বর্ষিত হোক রাসুলুল্লাহ 
ক্ট-এর ওপর। 


পশ্চিমারা মুসলিম উম্মাহকে দ্বীন থেকে সরিয়ে নিজেদের গোলাম বানানোর জন্য যে 
সমস্ত মাধ্যম ব্যবহার করেছে, তার মধ্যে একটি মৌলিক মাধ্যম ছিল উম্মাহকে তার 
আলোকোজ্জ্বল ও সোনালি অতীত থেকে বিচ্ছিন্ন করে ইসলামি ইতিহাসের একটি বিকৃত 
ছবি তাদের সামনে পেশ করা; যাতে মুসলিমরা নিজেদের ইতিহাসকে ঘৃণার দৃষ্টিতে 
দেখতে থাকে। ফলে তারা নিজেদের পূর্বসূরিদের আলোচনা করতে লজ্জা পাবে এবং 
এমন নৌকার মতো হয়ে যাবে, যার কোনো নোঙর থাকবে না, ফলে পশ্চিমারা তাদেরকে 
যেদিকে হাঁকিয়ে নেবে, তারাও কোনো বাধা ছাড়া সেদিকেই চলতে শুরু করবে । 


এ ছাড়াও পশ্চিমারা আরেকটি বিষয়ে পূর্ণ গুরুত্ব দিয়েছে। তা হলো, তথ্যগত ছলচাতুরি 
ও বিচ্যুতি ঘটিয়ে নিজেদের আসল ইতিহাসের ওপর পর্দা ফেলে দেওয়া যাতে তাদের 
ইতিহাসের ভয়ানক বাস্তবতাগুলো দুনিয়ার সামনে গোপন থাকে। তারা তাদের মূর্খতা, 
জুলুম, বর্বরতা ও ধ্বংসযজ্ঞের কাহিনি গোপন করে নিজেদেরকে দুনিয়ার সবচেয়ে সভ্য, 
বিজ্ঞানমনস্ক ও উন্নত জাতি হিসেবে উপস্থাপন করে এবং মানবসভ্যতার ওপর নিজের 
সফলতার মিথ্যা ঢোল বাজায় । 


আফসোসের বিষয় হচ্ছে, মুসলিম-বিশ্বকে সাশ্রাজ্যবাদী শক্তিগুলো কজা করে নেওয়ার পর 
আমাদের শিক্ষা-সিলেবাসে (স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত) ইতিহাসের এই বিকৃত পাঠই 
পড়ানো হয়েছে এবং এখনো তা পড়ানো হচ্ছে। যার ফলস্বরূপ মুসলিমদের ঘরে আজ 
এমন নতুন প্রজন্ম তৈরি হচ্ছে, যারা নিজেদের ইতিহাস, নিজেদের পূর্বসূরি, নিজেদের 
অতীত এমনকি নিজেদের দ্বীনের মৌলিক বিষয়গুলোর ব্যাপারেও অজ্ঞ রয়ে গেছে। আর 
নিজেদের ব্যাপারে যদি কিছু জানা থাকে, তাহলে সেগুলোও সেই ভুল তথ্যের ভিত্তিতে, 
যা তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। 


অপরদিকে এই নতুন প্রজন্মকে পশ্চিমাদের ইতিহাস, বিশ্বাস ও চিন্তাধারা, মতাদর্শ ও 
ভবিষ্যতের ব্যাপারে এমন সব চমৎকার অবাস্তব বুলি মুখস্থ করিয়ে দেওয়া হয়, যাতে সে 
পশ্চিমা থেকে আসা সকল সংস্কৃতি ও দৃষ্টিভঙ্গিকে সমালোচনার উর্ধ্বে, ভুল থেকে মুক্ত ও 
শুরু-শেষ পর্যন্ত অবশ্য অনুকরণীয় মনে করতে থাকে । ফলে সমাজের অবস্থা এমন হয়ে 
গেছে, যেখানে আল্লাহ তাআলার অকাট্য বিধান পরিবর্তনকারীকে কোনো দোষারোপ করা 
হয় না। অথচ যখনই গণতন্ত্র, জাতীয়তাবাদ, স্থানীয় সরকার ও প্রশাসন, জাতিসংঘের 
সংবিধান বা মানবাধিকারের দৃষ্টিভঙ্গির ওপর কোনো প্রশ্ন ওঠানো হয়, তখন সবাই তার 
বিরোধিতা করতে থাকে এবং তার “অজ্ঞতা'র ওপর আফসোস করতে শুরু করে। 








(কী বর্তমানবিশবব্বস্থা ১৯ | 


তাই আজ আবার এই বিকৃত ইতিহাসের জায়গায় উম্মাহর সামনে তাদের ও পশ্চিমাদের 
আসল ইতিহাস গোছানো ও সহজভাবে পেশ করা আবশ্যক হয়ে পড়েছে। যাতে ইতিহাস 
সঠিকভাবে বোঝার মাধ্যমে ভুলগুলো শুধরে যায়, ভ্রান্ত ধারণা দূর হয়ে যায় এবং বাস্তবতা 
স্পষ্ট হয়ে যায়। এই বইটি সেই ধারাবাহিকতারই একটা প্রচেষ্টা মাত্র। আল্লাহ তাআলা 
আমাদের মুহতারাম মুজাহিদ ভাই হেদায়াতুল্লাহ মেহমান্দ সাহেবকে উত্তম প্রতিদান দান 
করুন, কারণ তিনি এই বিষয়ে কলম ধরেছেন। ইতিহাসের বিস্তৃত এবং গভীর জ্ঞান 
থাকার কারণে এই বিষয়ে কলম ধরার জন্য তিনিই উপযুক্ত ছিলেন। এই কিতাবে তিনি 
অনেক সহজভাবে মুসলিম এবং তাদের মূল শত্রুর ইতিহাস বর্ণনা করেছেন, অনেক 
লম্বা আলোচনাকে অনেক সংক্ষিপ্ত, তবে সামগ্রিক ধাচে তুলে ধরেছেন আলহামদুলিল্লাহ ৷ 
মুহতারাম লেখক কোনো প্রকার বাকপটুতা ও কপটতা এবং ইতিহাসের বাস্তবতাগ্তলোকে 
হ্রাস বা বৃদ্ধি ব্যতীত যেটা যেভাবে আছে, সেভাবেই বর্ণনা করার চেষ্টা করেছেন। এই 
স্পষ্টতা ও সহজতা উনার লেখার সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। 


কিতাবটি তার স্বাভাবিক গতিতে পাঠককে নিজের সাথে নিয়ে এগিয়ে যাবে এবং অনেক 
সহজভাবে ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ পাঠ তার মন্তিষ্কে বসিয়ে দেবে | কিতাব পাঠ শেষ 
হওয়ার পর পাঠক নিজ থেকেই এই প্রশ্নগুলোর জবাব পেয়ে যাবে; বর্তমান সময়ে বৈশ্বিক 
জিহাদি সংগঠনগুলো কেন বৃদ্ধি পাচ্ছে? কেন তারা জিহাদ ও যুদ্ধের পথকে বেছে নিয়েছে? 
এই আন্দোলনের মৌলিক দাওয়াহ কী? এর লক্ষ্য ও উদ্দেশ্য কী? কেন মুজাহিদিনের 
দেখানো পথে এগিয়ে যাওয়া পুরো উম্মাহর দায়িত্ব? 


লেখক ইতিহাস লেখার মধ্য দিয়ে ইহুদি, খ্রিষ্টান এবং সেক্যুলারদের বিশ্বাস ও 
চিন্তাধারাগুলো অনেক সহজভাবে বর্ণনা করেছেন এবং সেই সাথে সহজ ভাষায় এগুলোর 
জবাবও লিখেছেন । নিশ্চিতভাবে পশ্চিমাদের ইতিহাস জানা ছাড়াও পশ্চিমাদের বিশ্বাস 
ও চিন্তাধারা বোঝার জন্য এই কিতাবটি অধ্যয়ন অনেক উপকারী হবে । যদি বলা হয়, 
পশ্চিমাদের নতুন চিন্তাগত ভ্রষ্টতা মোকাবিলার জন্য মুসলিম-বিশ্বে যে প্রচেষ্টা কাম্য ছিল, 
তা পূরণে এই কিতাব অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আল্লাহর নিকট আশা, এই কথাটি 
ভুল হবে না। 


মধ্যে আরও বারাকাহ দেন এবং তার এই কিতাবকে জিহাদি আন্দোলন ও পুরো মুসলিম 
উম্মাহর জন্য উপকারী করেন, হিদায়াতের পথে টিকে থাকার মাধ্যম বানিয়ে দেন এবং 
এই কিতাবকে লেখকের মাগফিরাতের অসিলা বানিয়ে দেন, আমিন । 


ভূমিকা 


পৃথিবীর সমস্ত মানুষকে দুটি বড় অংশে ভাগ করা যায়, প্রথম প্রকার হচ্ছে, যারা আল্লাহ্‌ 
তাআলার অস্তিত্বের ওপর (কোনো না কোনোভাবে) বিশ্বাস রাখে এবং তার কাছে 
প্রতিদানের আশা রাখে । এই ধরনের মানুষদের তিনটি বড় শাখা রয়েছে : মুসলিম, 
ইহুদি ও খ্রিষ্টান ৷ এ ছাড়া সেই সমস্ত মুশরিকও এই প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত, যারা আল্লাহ 
তাআলার ওপর বিশ্বাস রাখে; কিন্তু নিজেদের দেবদেবীকে আল্লাহ তাআলার নৈকট্য লাভের 
মাধ্যম মনে করে। 


দ্বিতীয় প্রকার হচ্ছে, যারা আল্লাহ তাআলার অস্তিত্বের ওপর বিশ্বাস রাখে না এবং তার 
কাছে প্রতিদানের কোনো আশাও করে না। এই প্রকারে সেই সমস্ত মূর্তিপূজারিরা অন্তর্ভুক্ত, 
যারা নিজেদের বানানো মূর্তিগুলোকে খালিক, মালিক ও রিজিকদাতা মনে করে এবং 
তাদের থেকেই প্রতিদানের আশা করে। এই প্রকারের মধ্যে অপর আরেকটি দল হচ্ছে, 
সেই সমস্ত ব্যক্তি, যারা দাবি করে, তারা শুধু মানবতার জন্যই কাজ করে । এই স্রোগানের 
অধীনে তারা মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করে। তবে তারা এই কাজের 
মাধ্যমে আল্লাহ তাআলা বা অতি প্রাকৃতিক কোনো সত্তা থেকে প্রতিদানের আশা করে 
না। পুরো মানব ইতিহাস এই শ্রেণির মানুষদের মধ্যবর্তী দ্বন্দেরই নাম। মুসলিম উম্মাহর 
জন্য আবশ্যক হচ্ছে, এই বাতিল মতবাদগুলোর মোকাবিলা করা ও দুনিয়াতে সত্য দ্বীন 
মোতাবেক জীবন পরিচালনা করা এবং আসমানি হিদায়াত প্রচার-প্রসার করা। 


আজ আমরা যে যুগ অতিবাহিত করছি এবং যে বিশ্বে বসবাস করছি, তা গঠনের পেছনে 
মানব ইতিহাসের চারটি ঘটনা মূল ভিত্তি হিসেবে কাজ করেছে ।১ সেগুলো হলো : 


* প্রথম ঘটনা, খ্রিষ্টপূর্ব তিনশ সালে খিক দর্শনের উৎ্পত্তি। 


* দ্বিতীয় ঘটনা, খ্রিষ্টাব্দ প্রথম শতাব্দীতে ইহুদিদের পক্ষ থেকে ইসা *-কে হত্যার চেষ্টা 
ও তাকে আসমানে উঠিয়ে নেওয়া। 


১. বর্তমানে পুরো দুনিয়ার মধ্যে যে বিশেষ আদর্শিক, ভৌগলিক ও সামাজিক শৃঙ্খলাবদ্ধ হুকুমত ব্যবস্থা 
প্রচলিত রয়েছে _লেখক এই গঠনের দিকে ইঙ্গিত করেছেন । এখানে যেন এই সন্দেহ সৃষ্টি না হয় যে, তিনি 
হয়তো মানব ইতিহাসের সর্বদিক বিবেচনায় এই চারটি ঘটনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছেন। ইতিহাসে 
শুধু একটি ঘটনা এমন রয়েছে যা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, রাজনীতিসহ দুনিয়ার সব শৃঙ্খলা ও ব্যবস্থার ওপর 
প্রভাব ফেলেছে এবং শুধু প্রভাব ফেলেই ক্ষান্ত হয়নি; বরং সেগুলোকে আসমানি হিদায়াত অনুযায়ী পরিশুদ্ধ 
করেছে। আর সেই মহান ঘটনা হলো, মুহাম্মাদ প্র-এর নবুওয়াত । 


(ক কর্তমানবিশবব্যবস্থা | ২১ ত 





* তৃতীয় ঘটনা, উসমান &-এর শাহাদাত, যা উম্মতের মধ্যে ফিতনা প্রবেশের দরজা 
হিসেবে গণ্য হয় ৷২ 


* চতুর্থ ঘটনা, ১৭৮৯ খ্রিষ্টাব্দের ফরাসি বিপ্রব। যার পর থেকে পুরো ইউরোপ গির্জার 
প্রতিষ্ঠিত আল্লাহর শাসন ও মানুষের শাসনের ব্যবস্থাকে পূর্ণরূপে অস্বীকার করে তার 
স্থানে ধর্মহীনতার বিশ্বাসকে গ্রহণ করে নিয়েছিল । 


পৃথম ঘটনা : খ্রিষ্টপূর্ব তিনশ সালে গ্রিক দর্শনের উৎপত্তি 


ইসা *-এর জন্মের তিনশ সাল পূর্বে ইউরোপের ইউনান বা খিক অঞ্চলে এমন একটি 
মতাদর্শ প্রচারিত হয়, যা ইলমে ওহি ও মানুষের বুদ্ধির মাঝে ছন্ সৃষ্টি করে। আল্লাহ 
তাআলার ভাবনা ও ইলমে ওহির দিক-নির্দেশনা ব্যতীত শুধু মানুষের বুদ্ধি অনুযায়ী জীবন 
পরিচালনার আন্দোলন শুরু হয় । এই আন্দোলন অনেক প্রসিদ্ধ দার্শনিক জন্ম দেয়, যাদের 
মধ্যে এরিস্টটল ও প্লেটো অনেক প্রসিদ্ধি পেয়েছিল। সেখানে এমন সব আলোচনা ও 
কার্যক্রম শুরু হয়, যেখানে মানুষ ইলমে ওহি থেকে বিচ্যুত হয়ে তাদের নিজেদের সমস্যার 
সমাধান শুধুই বুদ্ধি দ্বারা করা শুরু করে । এই দার্শনিকদের বিশ্বাসগুলো ছিল আসমানি 
কিতাবগুলোর আকিদার সাথে সাংঘর্ষিক, বিশেষ করে তাকদিরের আকিদার বিপরীত ৷ 


তাদের দৃষ্টিভঙ্গি ছিল, কেউ অসুস্থতার কারণে মারা গেলে ধর্মের দেওয়া বক্তব্য “সব আল্লাহ 
তাআলার ইচ্ছাতেই হয়েছে’ তা ভুল। কারণ, তার কাছে যদি টাকা থাকত এবং সে 
চিকিৎসা করাতো, তাহলে সে বেঁচে যেত। তারা বলে, ধর্ম মানুষকে আফিমের মতো 
নেশাগ্রস্ত করে রাখে । মানুষের মধ্যে এমন ক্ষমতা আছে, যার দ্বারা সে নিজেই নিজের সব 
সমস্যার সমাধান করতে পারে । কিন্তু ধর্মের শিকল মানুষকে এই কাজের অনুমতি দেয় না, 
তাই মানুষকে ধর্মের বাধন থেকে মুক্ত করতে হবে । 


২. এখানে একটি মৌলিক বিষয় জেনে রাখা উচিত, উসমান ঞ-এর শাহাদাতের পর সাহাবায়ে কিরামের 
মাঝে বিভিন্ন ঘটনা সংঘটিত হয়েছে, অধিকাংশ সালাফ আলিমগণ এগুলোকে আল্লাহ তাআলার প্রতি সোপর্দ 
করে দিয়েছেন। কারণ তারা সকল সাহাবায়ে কিরামের ব্যাপারে এই বিশ্বাস রাখতেন যে, কোনো সন্দেহ 
ছাড়া আল্লাহ তাআলা তাদের সকলের ওপর সন্তুষ্ট এবং তারা ইজতিহাদ করেছেন, যার ফলে তারা উত্তম 
প্রতিদান লাভ করবেন। আমরা সাহাবিদের ব্যাপারে এই বিশ্বাস রাখি এবং তাদেরকে এই সবের কারণে 
দোষারোপ করি নাঃ বরং আল্লাহ তাআলার কাছে পুরস্কারপ্রাপ্ত মনে করি । এখানে লেখক উসমান *-এর 
ঘটনা উল্লেখ করে সেই ফিতনাগুলোর দিকে দৃষ্টি দিয়েছেন, যা এই ঘটনার পর জন্ম নিয়েছে এবং সেগুলো 
আকিদা ও রাজনীতির অধ্যায়ে কী প্রভাব ফেলেছে? এখানে সাহাবায়ে কিরামকে নিয়ে কোনো আলোচনা 
করেননি। তাই এই ক্ষেত্রে পাঠকের নিকট অনুরোধ, তারাও যেন সাহাবিদের পারস্পরিক ছন্দের অধ্যায়ে 
কোনো প্রাচ্যবিদ বা তাদের দ্বারা প্রভাবিত কোনো ব্যাক্তির আলোচনা ও তাদের বর্ণিত ইতিহাসের দিকে 
কোনোভাবেই দৃষ্টি না দেয়, কেননা এগুলোর কোনো গ্রহণযোগ্যতা নেই এবং বিশেষ করে যখন এই 
অধ্যায়ের ভিত্তি শিয়া রাফিজিদের মনগড়া কাহিনি। 





{২২ ইতিহাসের আয়নায় 


মোটকথা, এই সমস্ত দার্শনিক প্রকাশ্যে আসমানি ধর্মের বিরোধিতা শুরু করে। যার ফলে 
মানুষ নিজেদের সমস্যাগুলো সমাধানে আল্লাহ-প্রদত্ত শিক্ষার বিপরীতে নতুন শিক্ষা ও 
দর্শন গ্রহণ করতে শুরু করে। তারা ধর্মের বিরুদ্ধে বিষ ঢালা শুরু করে এবং মানুষকে 
পথে পরিচালিত করতে থাকে । আর এখান থেকেই মানুষের সব সমস্যা শুধু বুদ্ধি দ্বারা 
সমাধানের এক নতুন চিন্তাধারা ও দর্শনের জন্ম নেয়। 


শুরুতে এই দার্শনিকদের গোমরাহ মতাদর্শ কোনো সমাজেই স্থান পায়নি, চাই তা ইহুদি 
সমাজ হোক বা হিন্দু সমাজ। বরং তাদেরকে ধর্মহীন ও ধর্মবিরোধী আখ্যা দিয়ে খুব 
কঠোরতার সাথে দমিয়ে রাখা হয়। খলিফা মামুনুর রশিদের দারুল হুকুমত যখন গ্রিক 
দর্শনের বইগুলো আরবিতে অনুবাদ করানো শুরু করে, তখন মুসলিম উম্মাহর মধ্যে 
এই সমস্ত দর্শনের প্রচার শুরু হয়। এই অনুবাদগ্ডলোর মাধ্যমেই মুসলিম উম্মাহর মধ্যে 
মুতাজিলা ফিতনার উৎপত্তি হয় । শুধু মানুষের বুদ্ধির ওপর নির্ভর করে আকায়িদ ও ইলমে 
কালামের নতুন নতুন আলোচনা সামনে আসতে শুরু করে। যা উম্মতের মধ্যে নতুন সব 
ফিতনার দরজা খুলে দিতে থাকে । হকপন্থী আলিমগণ এই সমস্ত ফিতনা খুব ভালোভাবে 
মোকাবিলা করেন এবং দলিলের মাধ্যমে এগুলো বাতিল হওয়ার বিষয়টি স্পষ্ট করে 
দেন। কিন্তু অপরদিকে কয়েক যুগ পর পশ্চিমা খ্রিষ্টানদের মাঝে এই সমস্ত ভ্রান্ত চিন্তাধারা 
ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে থাকে । ফরাসি বিপ্লব ছিল এই সমস্ত চিন্তারই ফসল । আজ এই 
ধর্মহীনতার দর্শনই পুরো দুনিয়াতে রাজত্ করে বেড়াচ্ছে। 


দ্বিতীয় ঘটনা : ইসা ১-কে হত্যার ষড়যন্ত্র ও 
আসমানে উঠিয়ে নেওয়া 


খিক দার্শনিকদের সম্পর্ক সেই সব দলের মানুষের সাথে ছিল, যারা আল্লাহ তাআলা থেকে 
কোনো প্রতিদানের আশা করত না। কিন্তু যারা আল্লাহ তাআলা থেকে প্রতিদানের আশা 
রেখে আমল করত, তাদের চিন্তা-চেতনা নষ্ট হওয়া শুরু হয় বনি ইসরাইলের মাধ্যমে । যারা 
ইসা *-কে মিথ্যা প্রতিপন্ন করে এবং হত্যার ষড়যন্ত্র করে, যার ফলে তাকে আসমানে 
উঠিয়ে নেওয়া হয়। আল্লাহ তাআলা ইসা খ৯-কে হত্যার ব্যাপারে ইহুদিদের চক্রান্তকে 
ব্যর্থ করে দেন। ইয়াকুব ৬ থেকে ইসা ৬ পর্যন্ত আল্লাহ তাআলা সত্য দ্বীনের প্রচারের 
জন্য বনি ইসরাইলকে নির্বাচন করেছিলেন। তাদেরকে হিদায়াতের দিকে নিয়ে আসার 
জন্য ধারাবাহিকভাবে নবিগণকে প্রেরণ করেছেন। ইসা গ্ ছিলেন এই ধারাবাহিকতারই 
সর্বশেষ ইসরাইলি নবি। 

বনি ইসরাইলের অধিকাংশই কঠিন গোমরাহিতে লিপ্ত হয়ে গিয়েছিল। তারা প্রথমে 
ইয়াহইয়া &-কে শহিদ করে, তারপর তীর পিতা জাকারিয়া *১-কে শহিদ করে । তাদের 
সর্বশেষ লক্ষ্য ছিল ইসা এ-কে শহিদ করা । ইসা এ-কে রাস্তা থেকে সরানোর জন্য বনি 


(কী বর্তমানবিশবাবস্থা | ২৩ = 





ইসরাইলের উলামায়ে সু'রা রোমান বাদশাহর কাছে তাকে শূলিতে চড়ানোর দাবি পেশ 
করে । রোমানরা যখন ইসা *-কে শুলিতে চড়ানোর ফয়সালা করে, তখন আল্লাহ তাআলা 
সা ৯-কে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেন। কিন্তু ইহুদিরা ভাবতে থাকে ইসা 
স্-কে হত্যা করে ফেলা হয়েছে, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে সন্দেহের 
মধ্যে ফেলে দেওয়া হয় এবং পরবর্তীকালে খ্রিষ্টানরাও সন্দেহের মধ্যে নিপতিত হয় ।* 


এই ঘটনার ফলে বনি ইসরাইল যারা এতদিন পর্যন্ত সত্য দ্বীনের ধারক ও প্রচারক 
হিসেবে আল্লাহ তাআলার বাছাইকৃত জাতি ও বাইতুল মুকাদ্দাসের উত্তরাধিকারী ছিল 
তারা কাফির এবং আল্লাহ তাআলার ক্রোধপ্রাপ্ত জাতিতে পরিণত হয় ৷ অতঃপর এই দ্বীন 
প্রচারের দায়িত ইসা ৯২-এর বারোজন সহকারীর ওপর অর্পিত হয়, যারা দ্বীন প্রসারের 
কাজ শুরু করে। কিছু বছর পর ইহুদি আলিম সেন্ট পৌল সত্য দ্বীন গ্রহণের ঘোষণা দেয় 
এবং ইসা ২-এর সহকারীদের সাথে মিলে দ্বীন প্রচারের কাজ শুরু করে। কিন্তু আস্তে 
আস্তে সে দ্বীনি বিশ্বাসের সাথে নিজের পক্ষ থেকে ভ্রান্ত আকিদা-বিশ্বাস মিশিয়ে প্রচার শুরু 
করে এবং একসময় খ্রিষ্টানরাও সেন্ট পৌলের বিশ্বাসে প্রভাবিত হয়ে গোমরাহ হয়ে যায়। 
সর্বশেষ ইসলামের আত্মপ্রকাশের পূর্বে পুরো মানবজাতি গোমরাহির অন্ধকারে ডুবে ছিল। 
তাই আল্লাহ তাআলার সর্বশেষ নবি মুহাম্মাদ &-এর নবুওয়াতের উদ্দেশ্য ছিল ইহুদি ও 
নাসারাদের গোমরাহি খতম করে হিদায়াত ও সত্য দ্বীনকে ছড়িয়ে দেওয়া ৷? 


ইসা এ্রং-কে আসমানে উঠিয়ে নেওয়া ছিল মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি 
ঘটনা । কারণ, এই ঘটনা ছিল আল্লাহ তাআলা থেকে প্রতিদানের আশাকারী তিন দল অর্থাৎ 
ইহুদি, নাসারা ও মুসলিমদের মাঝে চিন্তা ও আদর্শগত বিরোধের সূচনা, পাশাপাশি তা 
রাজনৈতিক দিক থেকেও পুরো বিশ্ব পরিচালনা-ব্যবস্থার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা 
রেখেছিল; চাই তা (014 World 07167) হোক বা (New World Order) | অর্থাৎ 
পুরাতন বিশ্বব্যবস্থা হোক বা নতুন বিশ্বব্যবস্থা। 








5155 
“আর তাদের এ কথা বলার কারণে যে, আমরা মারইয়াম-পুত্র ইসা মাসিহকে হত্যা করেছি, যিনি ছিলেন 
আল্লাহর রাসুল । অথচ তারা না তাকে হত্যা করেছে, আর না শুলিতে চড়িয়েছে; বরং তারা এরূপ ধাধায় 
পতিত হয়েছিল। বস্তুত তারা এ ব্যাপারে নানা রকম কথা বলে, তারা এ ক্ষেত্রে সন্দেহের মাঝে পড়ে আছে, 
শুধু অনুমান করা ছাড়া তারা এ বিষয়ে কোনো খবরই রাখে না। আর নিশ্চয় তাকে তারা হত্যা করেনি। বরং 
তাকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ তাআলা নিজের কাছে। আর আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময় । 
পরা আন নিসা ৪ : ১৫৭-১৫৮) 





১ 
পি বরণ করেছেন উন দিকে হিনাটাত ও সও সহকারে যেন এ দ্বীনকে অপরাপর দ্বীনের 
ওপর জয়যুক্ত করেন; যদিও মুশরিকরা তা অপ্রীতিকর মনে করে। (সুরা আত-তাওবা, ৯: ৩৩) 





ওল্ড ওয়ার্ল্ড অর্ডার মূলত আল্লাহ তাআলার ওপর বিশ্বাস রেখে জীবনযাপনকারী মানুষদের 
দুটা বড় দলের পুরাতন বিশ্বব্যবস্থাঃ যেখানে মুসলিম ও রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের মধ্যে 
দ্বন্ব চলমান ছিল | আর নিউ ওয়ার্ল্ড অর্ডার এই দলগুলোরই নতুন বিশ্বব্যবস্থার নাম, যেখানে 
রোমান ক্যাথলিকদের জায়গায় প্রটেস্টান্ট খ্রিষ্টান, ধর্মহীন খ্রিষ্টান ও ইহুদিরা অনেক বেশি 
স্পষ্ট শত্রুতার সাথে সামনে এগিয়ে এসেছে। মূলত তারা সকলেই মুসলিম উম্মাহর শত্রু 
কিন্তু নিউ ওয়ার্ল্ড অর্ডার হচ্ছে সেই পুরাতন শিকারির নতুন ফাদ, যার বিস্তারিত আলোচনা 
আমরা সামনে করব ইনশাআল্লাহ । 


তৃতীয় ঘটনা : উসমান &-এর শাহাদাত 


উসমান »-এর শাহাদাত হয়েছিল আব্দুল্লাহ বিন সাবার তৈরি রাফিজি ফিতনার হাতে । 
এই ভয়ানক সাবায়ি ফিতনা তার পরবর্তী কালে জন্ম হওয়া অসংখ্য ফিতনার দরজা 
এমনভাবে খুলে দিয়েছিল, যা উসমান *-এর শাহাদাত থেকে শুরু করে আজ পর্যন্ত 
বন্ধ হয়নি । অপরদিকে উসমান ৬-এর শাহাদাতের বদলা নেওয়ার দাবিতে আলি ৬ ও 
মুআবিয়া ঞ&-এর মাঝে জঙ্গে সিফফিন সংঘটিত হয়। সেই যুদ্ধে কিছু লোক অন্যায়ভাবে 
ফয়সালা করার অভিযোগ তুলে, যার ফলে সেখান থেকে খারিজি ফিতনার উৎপত্তি হয়। 
আর এই খারিজি ফিতনা পরবর্তী সময়ে মুতাজিলা ও মুরজিয়া ফিতনার উৎপত্তির কারণ 
হয়ে দাড়ায় । আর এভাবেই উসমান ৬-এর শাহাদাতের দুঃখজনক ঘটনা মুসলিম উম্মাহর 
মধ্যে চিন্তাগত ও রাজনৈতিক ফিতনার এক বিশাল দরজা হিসেবে পরিগণিত হয়। 


সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে এই ফিতনাগুলো নতুন আকৃতি ধারণ করে মুসলিম 
উম্মাহর অনেক ক্ষতি সাধন করতে থাকে । সত্পন্থী উলামায়ে কিরাম এসব ফিতনাই 
অনেক কঠোরভাবে মোকাবিলা করেন এবং মুসলিমদের মাঝে অকাট্য দলিলের দ্বারা 
সুন্নাহ-বিদআত ও দ্বীন-দ্বীনহীনতার মাঝে পার্থক্য আলোচনা করে মুক্তিপ্রাপ্ত দলের সীমা 
স্পষ্ট করে দেন, যারা “আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ' নামে পরিচিত ৷ তাদের প্রচেষ্টার 
ফলে আল্লাহর ইচ্ছায় কোনো বাতিল ও গোমরাহ আকিদা-আদর্শ কখনো ইসলামের মধ্যে 
স্থান করতে পারেনি এবং ইসলাম ধর্ম সকল ভ্রষ্টতা থেকে মুক্ত থেকে যায়। পাশাপাশি 
সত্যপন্থী উলামায়ে কিরাম সেই সমস্ত আকিদা ও কাজগুলো স্পষ্ট করে দেন, যা বিশ্বাস ও 
করার মাধ্যমে কোনো মুসলিম ইসলাম থেকে বের হয়ে কাফিরে পরিণত হয়। 


চতুর্থ ঘটনা : ফরাসি বিদুব (নিউ ওয়ার্ল্ড অর্ডার) 


ইসা *:-কে হত্যার ষড়যন্ত্রের পর থেকে ইহুদি, খ্রিষ্টান ও মুশরিকদের মাঝে বিরোধ 
চলমান ছিল । অতঃপর সপ্তম শতাব্দীতে ইসলামের আত্মপ্রকাশের পর ইহুদি, খ্রিষ্টান ও 
মুসলিমদের মাঝে ধারাবাহিক যুদ্ধ শুরু হয়। সেই সময়টাকে পশ্চিমা এতিহাসিকরা ওল্ড 


কে বর্তমান বিশব্যবস্থা : ২৫ |- 


ওয়ার্ল্ড অর্ডার (014 ৯/০11৫ 01৩) নামকরণ করেছে। সর্বশেষ ফরাসি বিপ্রবের পর 
সমগ্র বিশ্ব প্রকাশ্যভাবে আরেকটি নতুন যুগে প্রবেশ করে, যা ছিল মূলত সেই গ্রিক দর্শনের 
ধর্মহীন মতাদর্শের ফসল এই সময়টাকে ইতিহাসে “নিউ ওয়ার্ল্ড অর্ডার" (New World 
014৩7) হিসেবে নামকরণ করা হয়। বাহ্যিকভাবে দেখা যায়, এই নতুন বিশ্বব্যবস্থা 
মানুষের জীবনে বিশাল পরিবর্তন নিয়ে এসেছে। কিন্তু বাস্তবতার দৃষ্টিতে তাকালে দেখা 
যাবে পূর্বের কিছুই পরিবর্তিত হয়নি। কারণ এই নতুন বিশ্বব্যবস্থার নেতৃত্ব রয়েছে ইহুদি 
ও তাদের মিত্র প্রটেস্টান্ট খ্রিষ্টানদের হাতে । ফলে পুরাতন বিশ্বব্যবস্থায় মুসলিম উম্মাহর 
মোকাবিলা ছিল রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের সাথে আর এখন মোকাবিলা হচ্ছে ইহুদি- 
খ্রিষ্টানদের থেকেই তৈরি হওয়া এক নতুন জোটের সাথে । 


নিউ ওয়ার্ল্ড অর্ডার মূলত ইহুদিদের সেই পুরাতন ইতিহাসের পুনরাবৃত্তির নাম, যেখানে 
তারা ফিলিস্তিন দখল করা থেকে নিয়ে মাসজিদুল আকসা ধ্বংস ও সেখানে হাইকালে 
সুলাইমানি নির্মাণ করা এবং নিজেদের মিথ্যা মাসিহের সাহায্যে পুরো বিশ্বে নিজেদের 
ক্ষমতা প্রতিষ্ঠার স্বপ্ন দেখে । এই নিউ ওয়ার্ল্ড অর্ডার মূলত পুরাতন শিকারির নতুন জাল । 
কারণ এই নতুন বিশ্বব্যবস্থায় ইহুদি, খ্রিষ্টান ও মুশরিকরা তাদের সেই পুরাতন শিরক, 
সুদি অর্থনীতি ও অশ্রীলতা-বেহায়াপনাগুলোই আকড়ে ধরে রেখেছে। পার্থক্য শুধু এতটুকুই 
যে, পুরাতন নাম ও পরিভাষাগুলোর জায়গায় নতুন নাম, পরিভাষা ও সিস্টেম বাস্তবায়ন 
করা হয়েছে। 


তারা এই সব নতুন নাম, পরিভাষা ও ব্যবস্থার ফাদে ফেলে অসংখ্য মুসলিমকে শিকার 
করে নিয়েছে । অপরদিকে মুসলিম উম্মাহর অধঃপতনের সময় থেকে এই অবস্থা একটি 
মহামারির মতো মুসলিম উম্মাহর মাঝে ছড়িয়ে পড়ে । তবে নতুন এসব ভ্রান্ত চিন্তার প্রসার 
ও ইরতিদাদের সময়েও আল্লাহ তাআলা সত্যপন্থী আলিমগণ ও মুজাহিদদেরকে এই সমস্ত 
পুরাতন শিকারির নতুন জালের পর্দা উন্মোচন করে দিচ্ছেন। 


আমাদের এই কিতাবের মূল উদ্দেশ্য ইহুদি, নাসারা বা মুসলিমদের ইতিহাস বর্ণনা করা 
নয়। বরং আমাদের উদ্দেশ্য হচ্ছে, মুসলিম উম্মাহর প্রতি দরদ রাখে, এমন অসংখ্য 
যুবকের সামনে সঠিক চিন্তার ছার উন্মোচিত করে দেওয়া, যারা বর্তমান সময়ের পশ্চিমা 
সভ্যতা ও জিহাদের চিন্তাধারার ভিত্তি সম্পর্কে অবগত নন, অথবা যারা অল্প যা কিছু 
জানেন, তা স্বল্প কিছু ঘটনার মধ্যে সীমাবদ্ধ এবং তারা এতটুকু সক্ষমতা রাখে না, যা দ্বারা 
সেই ঘটনাগুলোর ধারাবাহিকতা বুঝতে সক্ষম হবে। 


আমাদের প্রচেষ্টা হচ্ছে সেই সব ঘটনাকে একত্রিত করা, যা বর্তমান সময়ের পশ্চিমা 
সভ্যতার চিন্তাধারা ও জিহাদি আন্দোলনকে বোঝার জন্য জরুরি ও আবশ্যক অতঃপর 
সেই ঘটনাগুলো সহজ ও ধারাবাহিকতার সাথে আলোচনা করা, যাতে মূল বিষয়গুলো 


| ২৬. ইতিহাসের আয়নায় কে 


৬ 


সহজে বোঝা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই উদ্দেশ্যে সফলতা দান করুন এবং 
নিজের পক্ষ থেকে এই কাজ আঞ্জাম দেওয়ার তাওফিক দান করুন। 
কিতাবটিকে আমরা দুটি অংশ ও একটি উপসংহারে ভাগ করেছি : 

* প্রথম খণ্ড : ওন্ড ওয়ার্ল্ড অর্ডার বা পুরাতন বিশ্বব্যবস্থা 

* দ্বিতীয় খণ্ড : নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্বব্যবস্থা 


কিতাবের প্রথম অংশ ওল্ড ওয়ার্ল্ড অর্ডারে দুটি অধ্যায় রয়েছে : 
* প্রথম অধ্যায় : ইহুদি জাতি ও ওল্ড ওয়ার্ল্ড অর্ডার 
* দ্বিতীয় অধ্যায় : পশ্চিমা বিশ্ব ও ওল্ড ওয়ার্ল্ড অর্ডার 


প্রথম অধ্যায়ে আমরা ব্যাখ্যা করব, ইহুদিদের পুরাতন ইতিহাসের কী কী বিশ্বাস ও ঘটনা 
রয়েছে, যার দ্বারা তারা প্রথমে পুরাতন বিশ্বব্যবস্থা ও পরে নতুন বিশ্বব্যবস্থার ওপর প্রভাব 
বিস্তার করতে সক্ষম হয়েছে? সেই কারণগুলো কী, যার ভিত্তিতে বনি ইসরাইল মুসলিম 
থেকে ইহুদিতে পরিণত হয়েছে? 


দ্বিতীয় অধ্যায়ে আমরা আলোচনা করব ইসা *-এর পর সত্য দ্বীনের মধ্যে খ্রিষ্টানরা 
কোন ধরনের পরিবর্তন করেছিল? অতঃপর ইউরোপে খ্রিষ্টবাদের উত্থান ও তাতে যে সমস্ত 
বিকৃতি করা হয়েছিল, তা নিয়ে। সর্বশেষ ফরাসি বিপ্লবের দ্বারা ইউরোপের পুরাতন 
বিশ্বব্যবস্থা ধ্বংসের কারণ ও তার ফলাফল নিয়ে আলোচনা করব। 


কিতাবের দ্বিতীয় অংশ “নিউ ওয়ার্ল্ড অর্ডার’ চারটি অধ্যায়ে সাজানো হয়েছে: 

* নিউ ওয়ার্ল্ড অর্ডারে প্রথম যুগ : ফরাসি বিপ্রব থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত 

* নিউ ওয়ার্ল্ড অর্ডারের দ্বিতীয় যুগ : প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত 

* নিউ ওয়ার্ল্ড অর্ডারে তৃতীয় যুগ : রাশিয়া ও আমেরিকার মাঝে গ্লাযুযুদ্ধ 

* নিউ ওয়ার্ল্ড অর্ডারে চতুর্থ যুগ : স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর থেকে আজ পর্যন্ত 
এই অংশে আমরা ফরাসি বিপ্লবের পর থেকে বর্তমান পর্যন্ত মানবসভ্যতা যে সমস্ত মতাদর্শ 
ও ভৌগলিক পরিবর্তনের ধাপ পাড়ি দিয়েছে, তা নিয়ে আলোচনা করব । এখানে যেসব 
প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব, নিউ ওয়ার্ল্ড অর্ডার অর্থাৎ নতুন বিশ্বব্যবস্থা, যা বর্তমানে 
অনেক আলোচিত হচ্ছে, এটা মূলত কী? এর চিন্তাগত ভিত্তি কী? এটা কীভাবে বাস্তবায়িত 
হয়েছে? তার উদ্দেশ্য কী? ওন্ড ওয়ার্ল্ড অর্ডার থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে কী ধরনের 
পরিবর্তন হয়েছে? নিউ ওয়ার্ল্ড অর্ডারকে গ্রহণের ফলে মুসলিমদের কী ক্ষতি হয়েছে? নিউ 
ওয়ার্ল্ড অর্ডার মুসলিম উম্মাহকে কোন দিকে নিয়ে যাচ্ছে? 


(কী কর্তমানবিশবব্যবস্থা | ২৭ |: 


উপসংহারের মধ্যে পুরো ইতিহাস মন্থন করে নতুন বিশ্বব্যবস্থার যত ভুল-ত্রান্তি রয়েছে, 
তা স্পষ্ট করা হবে এবং বর্তমান আধুনিক শক্তিগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে। 
অতঃপর সর্বশেষ এই পুরো দৃশ্য দেখানোর পর মুসলিম উম্মাহর সামনে এই সমস্যার 
সমাধান পেশ করা হবে। সেখানে এমন সব কার্যক্রম নির্ধারণ করব, যেগুলো ইহুদি ও 
খ্রিষ্টানদের পরিচালিত বিশ্বব্যবস্থাকে পরাজিত করা, উম্মাহকে স্বাধীন করা ও খিলাফাহ 
আলা মিনহাজিন নবুওয়্যাহকে ফিরিয়ে আনার জন্য জরুরি ও আবশ্যক। 


এই কিতাবের সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে, পুরো বিশ্বের বিভিন্ন অঞ্চলে মুজাহিদগণ, বিশেষ 
করে খোরাসানের মুজাহিদগণ ৷ যাতে তারা বর্তমান দুনিয়ার ব্যাপারে ভালোভাবে জানতে 
পারেন এবং নিজেদের শত্রুর বাস্তবতা ও তাদের কৃটচাল পূর্ণভাবে বুঝতে পারেন। এবং 
এর ফলে বর্তমান সময়ের চলমান জিহাদি আন্দোলন সঠিক পথে পরিচালিত হয় । এই 
পথের উদ্দেশ্যগুলো যেন সর্বদা তাদের চোখের সামনে থাকে এবং আমাদের লক্ষ্য নির্দিষ্ট 
ও জানা থাকে। আল্লাহ তাআলা সকল মুজাহিদের রক্ষাকারী ও সাহায্যকারী, আমিন। 


অতঃপর এই কিতাব লিখা হয়েছে সমগ্র মুসলিম উম্মাহ ও তাদের নেতৃস্থানীয় ব্যক্তিদের 
উদ্দেশ্যে, যেখানে তাদের সামনে বর্তমান সময়ের ঘটনাশুলোর সঠিক বিশ্লেষণ ও সমাধান 
পেশ করার চেষ্টা করা হয়েছে। কারণ সন্দেহাতীতভাবে সকল চিন্তাশীল মুসলিম জানে, 
“ইহুদিদের গোলাম" মিডিয়াগুলো বিশ্বের বাস্তব চিত্র আমাদের সামনে গোপন করে রাখে এর 
পেছনে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে, মুসলিমরা যাতে বাস্তবতা থেকে দূরে সন্দেহ ও সংশয়ে 
ঘুরপাক খেতে থাকে ৷ ফলে মুসলিম উম্মাহ যেন ‘এক জাতি' হিসেবে কোথাও জেগে না 
ওঠে এবং তাদের মোকাবিলায় দাড়িয়ে না যায় এবং সেই খিলাফাহ পুনরায় প্রতিষ্ঠিত না 
হয়, যা সহ বছর ধরে দুনিয়াকে পরাশক্তি হিসেবে শাসন করেছে। 


আমরা আমাদের প্রিয় মুসলিম উম্মাহর সামনে এই কথা স্পষ্ট করতে চাই যে, এই যুদ্ধ 
শুধু মুজাহিদ দলের বিরুদ্ধেই যুদ্ধ নয় এবং দুশমনরা শুধু কিছু মুসলিম যুবকের বিরুদ্ধে 
লড়াই করছে নাঃ বরং এই যুদ্ধে খ্রিষ্টান-ইহুদি ও মুশরিকদের সম্মিলিত জোট সমস্ত মুসলিম 
ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে লড়াই করছে, যাদের মূল লক্ষ্য ইসলামকে ধ্বংস করা। তাই 
তাদেরকে মোকাবিলা করার দায়িতৃ শুধু কিছু মুজাহিদ যুবকের নয়; বরং এই পুরো উম্মাহ 
এক জাতি হিসেবে ময়দানে নেমে আসা আবশ্যক । 


এখন সময় যুদ্ধের ময়দানগুলোতে উপস্থিত নিজেদের সন্তানদেরকে সাহায্য করা এবং যুদ্ধ 
ছাড়া অন্যান্য ক্ষেত্রেও নিজেরা সামনে অগ্রসর হয়ে দুশমনের মোকাবিলা করার । সুতরাং 
এই কিতাব মুসলিম উম্মাহর জন্য আন্দোলনে নেমে আসার আহ্বান। আল্লাহ তাআলা 
আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং মুসলিম উম্মাহর উত্থানের কারণ হিসেবে গ্রহণ 
করে নিন, আমিন। 


হেদায়াতুল্লাহ মেহমান্দ 


অর্ডার 














দ্রথম অধ্যায় 
ইহুদি ৪ গুল্ড গুয়ান্ড অর্ডার 
যেমনটা আমরা পূর্বে বলেছি, ইসা ২-কে হত্যার ষড়যন্ত্র ও তাকে আসমানে উঠিয়ে নিয়ে 





যাওয়ার ঘটনা থেকে নতুন যুগের শুরু হয়। নতুন যুগের ইতিহাস দুই অংশে বিভক্ত । 
এই অংশটি ইসা -কে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়ার ৭০ বছর পর থেকে ফরাসি বিপ্লব 
পর্যন্ত পরিব্যাপ্ত। অতঃপর দুনিয়ার নতুন ও দ্বিতীয় বিশ্বব্যবস্থা ফরাসি বিপ্লব থেকে শুরু করে 
বর্তমান সময় পর্যন্ত চলমান রয়েছে। যা নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্বব্যবস্থা হিসেবে 
পরিচিত। ওল্ড ওয়ার্ল্ড অর্ডার হোক বা নিউ ওয়ার্ল্ড অর্ডার, এই দুইটার ইতিহাসের সূচনাই 
হয়েছে ইহুদিদের পক্ষ থেকে ইসা উ-কে হত্যার ষড়যন্ত্র এবং তাকে আসমানে উঠিয়ে 
নিয়ে যাওয়া থেকে। 

















ইসা কে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়ার ৭০ বছর পর রোমান সম্বাট টাইটাস (71083) 
ইহুদিদেরকে জেরুজালেম থেকে বের করে দেয়। ৭০ খ্রি. থেকে ১৯৪৮ সাল পর্যন্ত প্রায় 
১৮৮০ বছর ইহুদিরা ইউরোপ ও মুসলিম-বিশ্বে ঘুরে ফিরে নিঃশেষ হতে থাকে । ১৯১৭ 
সালের ১৭ অক্টোবর প্রথম বিশ্বযুদ্ধে ব্রটেনের জেনারেল এলেনবি (General Edmund 
4197০) মুসলিমদের থেকে জেরুজালেম ছিনিয়ে নেয়। জেনারেল এলেনবির বাহিনীর 
মধ্যে হিন্দুস্থান থেকে ভর্তি হওয়া সেনারাও ছিল, যাদের অধিকাংশই ছিল নামধারী মুসলিম। 


১৯১৭ সালের ২ নভেম্বর ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেমস বেলফোর (Lord James Balfour) 
কুখ্যাত বেলফোর ঘোষণা (341194719501814008) করে, যেখানে ইহুদিদের 

মুভমেন্ট (Zionist M০v৪ement)-কে ইসরাইলের ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য ব্রিটেনের 
পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা ও সাহায্যের আশ্বাস দেওয়া হয় এবং ইহুদিদেরকে 
ইসরাইলে আবাদ করার জন্য সে অঞ্চলটি ব্রিটেনের কজায় দিয়ে দেওয়া হয়। ১৯৪৮ সালে 
জাতিসংঘ (United 87905) তার এক ঘোষণার মাধ্যমে বিটেনের দখল বিলুপ্ত করে 
ফিলিভিনকে ইহুদিদের হাতে তাদের রাষ্ট্র হিসেবে তুলে দেয়। 


ইহুদিদের সম্পূর্ণ ইতিহাস অধ্যয়ন থেকে বোঝা যায়, তারা মুসলিমদের শাসনের অধীনে 
দুনিয়াতে রোমান ক্যাথলিকরা তাদেরকে ইসা ২-এর হত্যাকারী মনে করত। যার 


কৌ বর্তমান বিশবব্যব্থা ৩১ |= 








ফলে খ্রিষ্টান-বিশ্বে ইহুদিদেরকে তৃতীয় স্তরের নাগরিক থেকেও নীচু গণ্য করা হতো। 
তাদের জন্য প্রশাসন ও বাহিনীর সাথে যেকোনো ধরনের সম্পৃক্ততা নিষিদ্ধ ছিল। ইহুদিরা 
ইউরোপে শুধু ব্যবসা করতে পারত, যা ইউরোপে তৃতীয় স্তরের পেশা হিসেবে গণ্য 
করা হতো। কিন্তু ১৮৮২ বছরের দীর্ঘ ইতিহাসে ইহুদিরা তাদের সবচেয়ে বড় দুশমন 
খ্রিষ্টানদেরকে নিজেদের বন্ধু বানিয়ে নিতে সক্ষম হয়। তারপর তাদের সাহায্যে শুধু 
ফিলিস্তিনেই ক্ষমতা প্রতিষ্ঠা করেনি; বরং দুনিয়ার সব শাসন ক্ষমতার মধ্যেই তাদের কর্তৃত্ব 
প্রতিষ্ঠিত হয়ে যায়। 


এখানে আমাদের সামনে কিছু প্রশ্ন উত্থাপিত হয়, ইহুদিরা ইসা ৬৯-এর দুশমন কেন 
হয়েছিল? কী কারণে আল্লাহ তাআলা তার বাছাইকৃত জাতি বনি ইসরাইলকে মুসলিম 
থেকে ইহুদি বানিয়ে দিয়েছেন? মুসলিম থেকে ইহুদি হয়ে যাওয়ার পর এই জাতি ৭০ খ্রি. 
থেকে ১৯৪৮ খ্রি. পর্যন্ত প্রায় ১৮৮০ বছর কী লক্ষ্য অর্জনের জন্য কাজ করে গেছে এবং 
সেই লক্ষ্য কীভাবে অর্জন করেছে? ইউরোপের খ্রিষ্টান-দুনিয়া পূর্বে যেখানে ইহুদিদের চরম 
দুশমন ছিল; কিন্ত আজকে তাদের মাঝে এত গভীর বন্ধুত্ব কীভাবে তৈরি হয়েছে, যার ফলে 
তারা নিজদ্ব বাহিনী পাঠিয়েও ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ সহযোগিতা করেছে? 
ইউরোপের খ্িষ্টানরা ইহুদিদের বন্ধু কীভাবে হয়েছে? 


এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য ইহুদিদের পুরাতন ও নতুন ইতিহাসের পাতাগুলো 
উল্টানো আবশ্যক । ইহুদিদের পুরাতন ইতিহাস ইয়াকুব থেকে নিয়ে ইসা ৬ পর্যন্ত 
আনুমানিক দুই থেকে আড়াই হাজার বছর পরিব্যাপ্ত ছিল। অতঃপর তাদের নতুন ইতিহাস 
ইসা ৬ থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত দুই হাজার বছর পরিব্যাপ্ত। 


ইহুদিদের পুরাতন ইতিহাস মুলত বনি ইসরাইলের সেই ইতিহাস, যা আল্লাহ তাআলা পবিত্র 
কুরআনে অনেক বিস্তারিত আলোচনা করেছেন। এই ইতিহাস ইউসুফ *-এর মিশর আগমন 
থেকে শুরু হয়ে ইসা ৬-এর আকাশে উঠিয়ে নেওয়ার পর ৭০ খ্রি. পর্যন্ত অর্থাৎ রোমানদের 
পক্ষ থেকে জেরুজালেমের ওপর কজা করা এবং ইহুদিদেরকে সেখান থেকে বের করা পর্যন্ত 
চলমান ছিল। এই সময়টার দৈর্ঘ্য আনুমানিক আড়াই হাজার বছর। এই বিশাল সময়ের 
মধ্যে বনি ইসরাইলের ওপর অনেক পর্যায় অতিবাহিত হয়েছে। আল্লাহ তাআলা তাদের 
হিদায়াতের জন্য অসংখ্য নবি পাঠিয়েছেন। তাওরাত, জাবুর, ইনজিল নাজিল করেছেন। 
কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে সুলাইমান &৯-এর পর বনি ইসরাইলরা তাদের 
নবিদের কথার পরিবর্তে অসৎআলিমদের কথা বেশি গুরুত্বের সাথে মানা শুরু করে। আল্লাহ 
তাআলার কিতাবের মধ্যে বিভিন্ন বিকৃতি ঘটায় ও নবিদের ব্যাপারে বিভিন্ন মিথ্যা ঘটনা বর্ণনা 
করে জনগণের দৃষ্টিতে তীদেরকে খারাপ বানিয়ে দিতে থাকে। 





















































তবুও আল্লাহ তাআলা তাদের সংশোধনের জন্য একের পর এক নবি পাঠাতে থাকেন। 
যারা তাদেরকে আল্লাহর কিতাবে তাহরিফ করা থেকে বাধা দেয় এবং সঠিক দ্বীনের দিকে 





পথ প্রদর্শন করতে থাকে । আল্লাহ তাআলা নবিদের মাধ্যমে বনি ইসরাইলকে সতর্ক করে 
দেন এবং আল্লাহর নাফরমানির ফলে তাদের ওপর আল্লাহ তাআলার আজাব নাজিল হওয়া 
ও জেরুজালেম থেকে বের করে দেওয়ার ভয় দেখান । তারপরেও তারা পাপ কাজ থেকে 
বিরত না হওয়ায় বোখতে নসরের হাতে তাদেরকে জেরুজালেম থেকে বের করে দেওয়া 
হয়। পরবর্তী সময়ে একজন নবির দুআর বদৌলতে বনি ইসরাইল আবার জেরুজালেমে 
ফিরে আসতে সক্ষম হয়। কিন্তু তারা ফিরে এসে আবারও আল্লাহ তাআলার নাফরমানি শুরু 
হত্যা করে (নাউজুবিল্লাহ) । অতঃপর এই অপরাধের শাস্তি হিসেবে তাদেরকে দ্বিতীয়বার 
রোমানদের হাতে ৭০ খ্রি.-এর দিকে জেরুজালেম থেকে বের করে দেওয়া হয়। 


৭০ খ্রি.-এর পর তখন থেকে বনি ইসরাইলের নতুন ইতিহাস শুরু হয়। বনি ইসরাইলকে 
জেরুজালেম থেকে বের করে দেওয়া ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, যাতে তারা 
পুনরায় আল্লাহ তাআলার দিকে ফিরে আসে । এবং ইসা *-এর ধর্মের অনুসরণ করে এবং 
তার পরে মুহাম্মাদ ঞ-এর দ্বীনের অনুসরণ করে । তখন আল্লাহ তাআলা তাদের অপরাধ 
ক্ষমা করে পুনরায় জেরুজালেমে ফিরিয়ে নেবেন এবং তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি ও 
জান্নাতের অধিকারী হয়ে যাবে। কিন্তু জেরুজালেম থেকে বের করে দেওয়ার পর বনি 
ইসরাইল পূর্ণ অহংকারের সাথে শুধু আল্লাহ তাআলার নাফরমানিই করেনি; বরং নিজেদের 
জন্য মিথ্যা ও ভ্রান্ত বিশ্বাস মিশ্রিত এক নতুন ধর্ম তৈরি করে নেয়, যার সাথে নবিদের 
শিক্ষার দূরতম সম্পর্ক ছিল না। 


সেই ধর্মের মিথ্যা বিশ্বাসের মধ্যে রয়েছে, ফিলিভিনকে ইহুদিদের জন্য ‘প্রতিশ্রুত ভূমি” 
মনে করা, ইসা &-এর পরিবর্তে অন্য আরেক মিথ্যা মাসিহের ওপর বিশ্বাস স্থাপন করা, 
নিজেদেরকে আল্লাহ তাআলার একমাত্র বাছাইকৃত জাতি হিসেবে বিশ্বাস করা এবং 
মাসজিদুল আকসার জায়গায় হাইকালে সুলাইমানি নির্মাণের আকিদাসহ এমন আরও 
অনেক ভুল বিশ্বাস সেখানে সংযোজন করে, যার সাথে সত্যের কোনো সম্পর্ক নেই। এই 
সমস্ত মিথ্যা বিশ্বাসের ওপর ভিত্তি করে ইহুদিরা ফিলিস্তিনকে পুনরায় দখল ও পুরো বিশ্বের 
ওপর নিজেদের শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখা এবং তার জন্য নতুনভাবে চেষ্টা করা শুরু করে। 


তাই যদি এমনটা বলা হয় যে, ইহুদিদের নতুন ইতিহাস তাদের পুরাতন ইতিহাসকে 
ফিরিয়ে আনার প্রচেষ্টার নাম, তাহলে তা মিথ্যা হবে না। ইহুদিদের এই সমস্ত ভ্রান্ত 
বিশ্বাসের সাথে “নতুন বিশ্বব্যবস্থা' যাকে ‘নিউ ওয়ার্ল্ড অর্ডার’ বলা হয়, তার খুব গভীর 
সম্পর্ক রয়েছে। তাই সমস্ত মুসলিম বিশেষ করে মুজাহিদদেরকে এগুলোর ব্যাপারে 
জেনে রাখা অনেক জরুরি । কেননা, বিষয়টি বর্তমান সময়ের জিহাদি চিন্তাধারার একটি 
আবশ্যকীয় অংশ। তবে তাদের ইতিহাস অনেক লম্বা, যা পূর্ণ অধ্যয়ন বা আয়ত্ত করা 
আমাদের ইচ্ছা নয় । আমরা এখানে শুধু সেই সব অংশই আলোচনা করব, যেগুলোর সাথে 
বর্তমানের সম্পর্ক রয়েছে এবং যেগুলো জানা মুসলিম ও মুজাহিদদের জন্য আবশ্যক। 









































ঙ 








বনি ইসরাইলের (ইহুদিদের) পুরাতন ইতিহাস 


‘বনি ইসরাইল বা ইহুদিদের পুরাতন ইতিহাস" এটি বর্তমানের নতুন পরিভাষা । বাস্তবে 
তা শুধু ইহুদিদের ইতিহাস নয়; বরং নবিদের ইতিহাসও এর অন্তর্ভুক্ত । এখানে বনি 
ইসরাইলের সেই সমস্ত ইমানদার সম্প্রদায়ের ইতিহাসও রয়েছে, যারা নবিদের অনুসরণ 
করত এবং সেই সমস্ত ব্যক্তির ইতিহাসও রয়েছে, যারা নবিদের নাফরমানি করত এবং যারা 
পরবর্তীকালে ইহুদি হয়ে গেছে। 


বনি ইসরাইলের ইতিহাসকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি : 
প্রথম যুগ : কিনান থেকে মিশরে আগমন পর্যন্ত (খ্রিষ্টপূর্ব ২৫০০ থেকে ১২০০) 





দ্বিতীয় যুগ : মিশর থেকে পুনরায় ফিলিস্তিনে আবাদি পর্যন্ত (খ্রিষ্টপূর্ব ১২০০ থেকে ৫৮৬) 
তৃতীয় যুগ : বোখতে নসরের হামলা ও বাবেলে দেশান্তর (হিষ্পূর্ব ৫৮৬ থেকে ৫৩৯) 
চতুর্থ যুগ : বাবেল থেকে ফিরে এসে আবার দেশান্তর পর্যন্ত (খিষ্টপূর্ব ৫৩৯ থেকে ৭০ খি.) 


প্রথম যুগ : বনি ইসরাইলের কিনান থেকে মিশরে যাওয়া পর্যন্ত 
(খ্রিষ্টপূর্ব ২৫০০ থেকে ১২০০) 


ইয়াকুব শু ছিলেন ইসহাক এ্র-এর ছেলে এবং সকল নবির দাদা ইবরাহিম ৬৮-এর 
নাতি। ইয়াকুব ৯-এর এলাকা ছিল ফিলিস্তিনের কিনান অঞ্চলে । আল্লাহ তাআলা 
তাকে নবি বানিয়ে ইসরাইল উপাধি দিয়েছেন, যার অর্থ আব্দুল্লাহ বা আল্লাহর বান্দা। 
ইহুদিদের বাতিল বিশ্বাসের একটি হচ্ছে, ইয়াকুব ৬-এর এই উপাধি আল্লাহ তাআলার 
আকৃতিতে আসা একটি ফেরেশতাকে নৌকার মধ্যে বন্দী করার মাধ্যমে অর্জিত হয়েছিল 
(নাউজুবিল্লাহ) । ইয়াকুব *-এর ১২ জন সন্তান ছিল। তার সন্তানদের বংশ এতটাই 
বিস্তৃতি লাভ করেছিল, যা ১২ গোত্র ধারণ করে । তাদেরকেই কুরআনে বনি ইসরাইল বলা 
হয়েছে। 





আখিরি নবি মুহাম্মাদ % যখন মক্কাতে ইসলামের দাওয়াত শুরু করেন, তখন কুরাইশরা 
একদল লোককে খাইবারের ইহুদিদের কাছে রাসুলের সত্যতা যাচাইয়ের জন্য প্রেরণ 
করে । খাইবারের ইহুদিরা তাদের বলে, “তাকে জিজ্ঞেস করো, “বনি ইসরাইল তাদের 
আসল ভূমি কিনান থেকে মিশর কীভাবে গিয়েছিল?” যদি তিনি সত্য নবি হয়ে থাকেন, 
তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন ।" যখন এই প্রশ্ন রাসুলুল্লাহ ৯-কে করা হয়, 








৩৪. ইতিহাসের আয়নায়. পি 


্ 


তখন তার কাছে এর জবাব ছিল না। ফলে আল্লাহ তাআলা ইউসুফ =ঞ-এর পুরো ঘটনা 
সুরা ইউসুফের মধ্যে একসাথে বর্ণনা করে জবাব দিয়ে দেন ।« 





যার সার-সংক্ষেপ হচ্ছে, ইউসুফ *৯-এর ভাইয়েরা হিংসাবশত তাকে বাবার কাছ থেকে 
সরিয়ে নিয়ে এক কূপে নিক্ষেপ করে । যেখান থেকে একটি কাফেলা তাকে উদ্ধার করে 
গোলাম হিসেবে মিশরের মন্ত্রীর কাছে বিক্রি করে দেয়। কিন্ত মন্ত্রীর স্ত্রীর চক্রান্তের ফলে 
তাকে জেলে যেতে হয়। তখন মিশরে কিবতি বংশের বাদশাহর শাসন চলমান ছিল। 
একদিন বাদশাহ এক আশ্চর্যজনক স্বপ্ন দেখে, যার সঠিক ব্যাখ্যা ইউসুফ = ছাড়া কেউ 
বর্ণনা করতে সক্ষম ছিল না। আর এভাবেই তিনি জেল থেকে বের হয়ে বাদশাহর নিকটতম 

য়ে যান এবং পরবর্তী সময়ে দুর্ভিক্ষের সময় তাকে খাদ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হয়। সর্বশেষ 
ইউসুফ ৯ নিজের উত্তম কাজের মাধ্যমে মিশরের বাদশাহ হয়ে যান। অতঃপর ইউসুফ 
৯ তার পিতা ইয়াকুব $-সহ ১১ ভাইকে মিশরে ডেকে আনেন, যার ফলে বনি ইসরাইল 
মিশরে আবাদ হয়ে যায়। 



































ইউসুফ ৬-এর অফাতের পর বনি ইসরাইল সাত-আটশ বছর পর্যন্ত মিশরের শাসন 
ক্ষমতায় অধিষ্ঠিত থাকে৷ এই সময় তারা আল্লাহ তাআলার আনুগত্যশীল ছিল। কিন্তু 
একসময় আন্তে আস্তে তাদের মধ্যে খারাপ কাজ ছড়িয়ে পড়তে শুরু করে। যার ফলে 
তাদের থেকে মিশরের বাদশাহি ছিনিয়ে নেওয়া হয় এবং সেখানে ফিরআওনদের বংশীয় 
শাসন প্রতিষ্ঠিত হয়ে যায়। যার ফলে বনি ইসরাইল দীর্ঘ সময় মিশরের বাদশাহ থাকার পর 
এখন তারাই প্রজা ও গোলামে পরিণত হয় ৷ অনেক এঁতিহাসিকদের মতে বনি ইসরাইলের 
এই গোলামি আনুমানিক তিন থেকে চারশ বছর পর্যন্ত চলমান ছিল। এটা ছিল তাদের 
সবচেয়ে খারাপ সময়। তখন ফিরআওনরা তাদেরকে জুলুম করত এবং গোলাম হিসেবে 
ব্যবহার করত। 


সর্বশেষ ফিরআওন 'রামসিস ২য়'এর সময় গণকরা তাকে বলে, ‘বনি ইসরাইলের মধ্যে 
এমন এক শিশু জন্মাবে, যিনি তার ক্ষমতাকে ধ্বংস করে দেবেন!” 'রামসিস ২য়’ ছিল সেই 
ফিরআওন, যে মুসা &-এর সময়ের বাদশাহ এবং তার আলোচনাই কুরআনে এসেছে। সে 
নিজের বাদশাহি বাঁচানোর জন্য বনি ইসরাইলের সকল শিশুকে হত্যা করার হুকুম দেয়। 
কিছু বছর একচেটিয়া সমন্ত শিশু হত্যার পর তার সহকারীরা তাকে পরামর্শ দেয় যে, এই 
ধারাবাহিকতা চলমান থাকলে কিছু দিন পর বনি ইসরাইল থেকে তাদের গোলামের সংখ্যা 

















৫. সুরা ইউসুফের শানে নুজুলের অধীনে মুফাসসিরগণ ইহুদিদের প্রশ্নের আলোচনা করেছেন। অনেক 
মুফাসসির লিখেছেন, ইহুদিরা ইউসুফ *-এর ঘটনা জিজ্ঞেস করেছিল । আল্লামা বাগাবি && যে প্রশ্নের কথা 
বলেছেন, এখানে লেখক সেটা উল্লেখ করেছেন। আল্লামা বাগাবি ৯ বলেন, ‘ইহুদিরা আল্লাহর রাসুলকে 
ইউসুফ *১-এর ঘটনা কিংবা বলা হয়, ইয়াকুবের ছেলেরা কিনান থেকে মিসরে গমনের কারণ সম্পর্কে 
জিজ্ঞেস করে, তাই আমি তাদের জন্য ইউসুফ ৯-এর কাহিনি বর্ণনা করছি। (মাআলিমুত তানজিল) 


কৌ. বর্তমান বিশবব্যব্থা ; ৩৫1: 














অনেক কমে যাবে । তখন ফিরআওন আদেশ দেয় এক বছর সমস্ত বাচ্চাকে হত্যা করা হবে 
এবং দ্বিতীয় বছরের সকল বাচ্চাকে জীবিত রাখা হবে। সুরা বাকারাতে আল্লাহ তাআলা 
এই ঘটনার বর্ণনাতে এই সময়টাকে বনি ইসরাইলের ওপর বিশাল আজাব বলেছেন অর্থাৎ 
এটা ছিল বনি ইসরাইলের ওপর এক বিশাল বিপদ ।৬ 


আল্লাহ তাআলার ইচ্ছায় মুসা ২ সেই বছর জন্ম্হণ করেন, যে বছর সকল সন্তানকে 
হত্যার আদেশ জারি ছিল। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায় মুসা ২-এর মা তাকে একটি 
বান্সে রেখে নীলনদে ভাসিয়ে দেন। এই বাক্স যখন ফিরআওনের মহলের পাশ দিয়ে 
অতিবাহিত হচ্ছিল, তখন ফিরআওনের বিবি আসিয়া সেটাকে উঠিয়ে আনেন। আল্লাহ 
তাআলা তার অন্তরে মুসা *৯-এর প্রতি মহব্বত ঢেলে দেন এবং ফিরআওনের বিরোধিতা 
সত্তেও মুসা ১-কে নিজের সন্তান বানিয়ে নেন। অতঃপর আল্লাহ তাআলার ইচ্ছায় মুসা 
৯১ ফিরআওনের মহলেই প্রতিপালিত হয়েছিলেন « এখানে মুসা *৯-এর সিরাতের দীর্ঘ 
আলোচনা উদ্দেশ্য নয়। এখান থেকে আমাদের এতটুকুই জানা জরুরি যে, মুসা &৯-এর 
নবুওয়াত পাওয়া ও তার দাওয়াত বনি ইসরাইলের ইতিহাসে কতটা প্রভাবশীল ছিল। 


আল্লাহ তাআলা মুসা ৬-কে নবুওয়াত দেন এবং ফিরআওন ও বনি ইসরাইলের কাছে 
হিদায়াতের বাণী পৌছানোর জন্য প্রেরণ করেন। ফিরআওন যখন মুসা ২৯-কে মিথ্যা 
প্রতিপন্ন করে বনি ইসরাইলকে গোলামি থেকে মুক্তি দিতে অস্বীকার করে, তখন মুসা ৪ 
আল্লাহ তাআলার হুকুমে বনি ইসরাইলকে নিয়ে মিশর থেকে বের হয়ে সিনাই মরুভূমিতে 
চলে যান। সিনাই মরুভূমি মিশর ও ফিলিস্তিনের মাঝে শত মাইল লম্বা একটি অঞ্চল। 
























ক] 9০১৬০০৮৩১৪৪ IT ৬০৩৪ 
“আর (স্মরণ করো) সে সময়ের কথা, যখন আমি তোমাদের মুক্তি দান করেছি ফিরআওনের লোকদের কবল 
থেকে, যারা তোমাদের কঠিন শাস্তি দান করত; তোমাদের পুত্রসন্তানদের জবাই করত এবং তোমাদের স্ত্রীদের 
অব্যাহতি দিত। বস্তুত, তাতে ছিল তোমাদের পালনকর্তার পক্ষ থেকে মহা পরীক্ষা । (সুরা আল-বাকারা, 
২:৪৯) 






৬০-৮৬-18৫6 53৮35 3৬০ ৩১৪৯ BUSS 

SSN 5 1G 3 28 
‘আমি মুলা-জননীকে আদেশ পাঠালাম যে, “তাকে স্তন্য দান করতে থাকো । অতঃপর যখন তুমি তার সম্পর্কে 
বিপদের আশঙ্কা করো, তখন তাকে দরিয়ায় নিক্ষেপ করো এবং ভয় করো না, দুঃখও করো না। আমি 
অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেবো এবং তাকে পয়গম্বরগণের একজন করব” অতঃপর ফিরআওন- 
পরিবার মুসাকে কুড়িয়ে নিল, যাতে সে তাদের শত্রু ও দুঃখের কারণ হয়ে যায়। নিশ্চয় ফিরআওন, হামান, 
ও তাদের সৈন্যবাহিনী অপরাধী ছিল। ফিরআওনের স্ত্রী বলল, “এ শিশু আমার ও তোমার নয়নমণি, তাকে 
হত্যা করো না । এআমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি ।” প্রকৃতপক্ষে 
পরিণাম সম্পর্কে তাদের কোনো খবর ছিল না" (সুরা আল-কাসাস, ২৮ : ৭-৯) 


৩৬ ৷ ইতিহাসের আয়নায় (কি 


যখন মুসা & বনি ইসরাইলকে নিয়ে লোহিত সাগরের (Red 9০৪) পাড়ে সেই জায়গায় 
পৌছান, যাকে আজ সুয়েজ গালফ (041 ০1 34০) বলা হয়, তখন ফিরআওনও 
তার বাহিনী নিয়ে মুসা &-এর পিছু ধাওয়া করে সেখানে পৌছে ঘায়। মুসা ২. আল্লাহ 
তাআলার হুকুমে আপন লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন, ফলে সেখানে রাস্তা তৈরি হয়ে 
যায়, যা দিয়ে বনি ইসরাইল সমুদ্র পার হয়ে সিনাই মরুতে পৌছে যায়। কিন্তু ফিরআওন 
যখন পার হতে চেষ্টা করে, তখন আল্লাহ তাআলা তাদের ডুবিয়ে দেন । আর এভাবেই বনি 
ইসরাইল ফিরআওনের গোলামির জীবন থেকে মুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা কুরআনে 
বনি ইসরাইলকে নিজের এই ইহসানের কথা স্মরণ করিয়ে দিয়েছেন ।৮ 


আজকের ইহুদিদের ইতিহাসেও যেদিন তারা মুসা »-এর নেতৃত্বে মিশর থেকে বের হয়ে 
আসে এবং ফিরআওনের গোলামি থেকে মুক্তি লাভ করে, এই পুরো সফরকে তারা অসম্ভব 
গুরুত্বের সাথে আলোচনা করে। ইহুদিরা আজও সেই দিনকে 'ইয়াউমে কিপুর' (Yom 
Kippur) ডাকে, যা থেকে তাদের নতুন বছর শুরু হয়। তাদের ইতিহাসে ইয়াকুব 
-এর কিনান (ফিলিস্তিন) থেকে বের হয়ে মিশর আসা এবং পুনরায় মুসা *-এর নেতৃত্বে 
মিশর থেকে বের হয়ে ফিলিস্তিনের সফর শুরু করা ধর্মীয় তাৎপর্য রাখে। যার কারণে 
বর্তমান যুগের ইহুদিরা মিশর ও ফিলিস্তিনকে নিজেদের ‘প্রতিশ্রুত ভূমি'র অন্তর্ভুক্ত মনে 
করে, যার আলোচনা সামনে করব ইনশাআল্লাহ ৷ 











দ্বিতীয় যুগ : মিশর থেকে দেশান্তর হওয়ার পর 
থেকে ফিলিস্তিনে আবাদি পর্যন্ত 
(খ্রি.পূ. ১২০০ থেকে ৫৮৬) 


মুসা & থেকে নিয়ে সুলাইমান ৬ পর্যন্ত সময়টা ইহুদিদের ইতিহাসে অনেক গুরুতৃপূর্ণ। 
কারণ তখন আল্লাহ তাআলা তাদেরকে শুধু ফিরআওনের গোলামি থেকেই নাজাত দেননি; 
বরং তাওরাতের মতো একটি পূর্ণ শরিয়াহ দান করেন। ফিলিস্তিনের পবিত্র ভূমি ফিরিয়ে 
দিয়েছেন এবং জমিনে পুনরায় তাদের শাসন প্রতিষ্ঠিত করেছেন। যে যুগে তারা সিনাই 
মরু থেকে বের হয়ে ফিলিস্তিনে শাসন প্রতিষ্ঠা করে, সেই যুগকে তিনটি অংশে ভাগ করা 
যায়। প্রথম অংশ সিনাই মরুতে ঘুরতে থাকা, দ্বিতীয় অংশ জেরুজালেম বিজয়, তৃতীয় 
অংশ বনি ইসরাইলের মধ্যে বিভক্তি তৈরি হওয়া । আমরা সামনের আলোচনায় উল্লেখিত 
ঘটনাসমূহের সার-সংক্ষেপ উপস্থাপন করব । 














Els SLED ০ 44 5 ৯ 





৮. ৩৮৪8 ৩৪ এ 
“আর যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছি, অতঃপর তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি এবং 
ডুবিয়ে দিয়েছি ফিরআওনের লোকদের; অথচ তোমরা দেখছিলে।' (সুরা আল্‌-বাকারা, ২: ৫০) 





কৌ বর্তমান বিশ্বব্যবন্থা ; ৩৭ 








ES 





পূর্বে যেমনটা বর্ণনা করেছি, বনি ইসরাইল মুসা *%-এর নেতৃত্বে ফিরআওনের গোলামি 
থেকে বের হয়ে সিনাই মরুতে পৌছায়। সিনাই মরুতে আসার পর আল্লাহ তাআলা মুসা 
২৬-কে তুর পাহাড়ে ৪০ দিন রোজা রাখার হুকুম দেন। ৪০ দিন পর আল্লাহ তাআলা 
মুসা *১-এর সাথে কথা বলেন এবং তার ওপর তাওরাত নাজিল করেন, যা ছিল একটি 
পূর্ণাঙ্গ শরিয়াহ। আল্লাহ তাআলার সাথে কথা হওয়ার ফলে মুসা ৬২-এর উপাধি হয়ে যায় 
কালিমুল্লাহ। কিন্তু একদিকে যখন মুসা &১-এর সাথে আল্লাহ তাআলার কথা হচ্ছিল, তখন 
অন্যদিকে সামিরি বনি ইসরাইলকে গোমরাহ করে ফেলে এবং তারা বাহুরপুজা করা শুরু 
করে ।* মুসা ৬ ফিরে এসে এই ফিতনা খতম করেন। 





সিনাই মরুতে আল্লাহ তাআলা তাদের জন্য ১২টি ঝরনা প্রবাহিত করেন এবং আসমান 
থেকে মান্না-সালওয়া নাজিল করেন । কিন্তু বনি ইসরাইল এই প্রস্তুতকৃত খাবারের ওপর 
সন্তুষ্ট না হয়ে বিভিন্ন ধরনের খাবার আল্লাহর কাছে চাইতে থাকে । আল্লাহ তাআলা 
তাদেরকে সবকিছুই দান করেন। সিনাই মরুতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা বনি 
ইসরাইলকে পবিত্র ভূমি ফিলিস্তিনে হামলা করা ও সেখানের শাসকদের বিরুদ্ধে জিহাদের 
হুকুম দেন। উলামায়ে কিরাম বর্ণনা করেছেন, বনি ইসরাইল ফিরআওনের গোলামিতে 
থেকে মানসিকভাবে এতটা দুর্বল ও পরাজিত মানসিকতাসম্পন্ন হয়ে যায় যে, তারা মুসা 
২৮-এর সামনে বাহানা পেশ করা শুরু করে । তারা বলতে থাকে, “হে মুসা, সেখানে এক 
পুরো বনি ইসরাইল থেকে শুধু দুজন আল্লাহর হুকুমে লাব্বাইক বলে ।» তাফসিরে এই 
দুই ব্যক্তির নাম এসেছে ইউশা বিন নুন ৬ ও কালিব বিন ইউফনা ।৯ এই দুজন বনি 











মুসা *-এর পরে নবি হয়েছিলেন। আল্লাহ তাআলা ভীরুতার শান্তি হিসেবে তাদেরকে 
সিনাই মরুতে ৪০ বছর ঘূর্ণয়নে ফেলে রাখেন আর এই সময়ের মধ্যে এমন নতুন প্রজন্ম 
তৈরি হয়, যারা ছিল ফিরআওনের গোলামি থেকে মুক্ত । সিনাই মরুতেই মুসা ও হারুন 
২৯-এর অফাত হয়। 





‘আর যখন আমি মুসার সাথে ওয়াদা করেছি চল্লিশ রাত্রির, অতঃপর তোমরা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ 
করেছিলে তার অনুপস্থিতিতে ৷ বস্তুত, তোমরা ছিলে জালিম । (সুরা আল-বাকারা, ২: ৫১) 

১০. এই ঘটনার আলোচনা সুরা আল-মায়িদার ২০-২৩ নং আয়াতে এসেছে। 

১১. তাফসিরুত তাবারি, জাদুল মাসির, তাফসিরু ইবনি কাসির-সহ অন্যান্য তাফসিরের গ্রন্থ দেখা যেতে 
পারে । তবে কিছু রিওয়ায়াতে কালিবের নাম কালব ও কালুবও এসেছে। 

321 এ ob ১১ ০৮9 3 ০ £ এ পদ ১ Ey J 

‘বললেন, “এ দেশ চল্লিশ বছর পর্যন্ত তাদের জন্য হারাম করা হলো। তারা ভূপৃষ্ঠে উদভ্রন্ত হয়ে ফিরবে। 
অতএব, আপনি অবাধ্য সম্প্রদায়ের জন্য দুঃখ করবেন না।'” (সুরা আল-মায়িদা, ৫ : ২৬) 





7 ৩৮: ইতিহাসের আয়নায় ক 


এই দুজন নবির অফাতের পর আল্লাহ তাআলা ইউশা বিন নুন ২৯-কে নবুওয়াত দান 
করেন এবং ফিলিস্তিনের পবিত্র ভূমিতে জিহাদের আদেশ দেন। ইউশা বিন নুন ৬ 
আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন করে পুরো ফিলিস্তিন বিজয় করে নেন। কিন্তু বাইতুল 
মুকাদ্দাস বিজয়ের পূর্বেই তীর মৃত্যু হয়ে যায়। ইউশা বিন নুন ৬-এর পর কিছু বছর 
বনি ইসরাইল ও ফিলিস্তিনের আমালেকা সম্প্রদায়ের মধ্যে যুদ্ধ চলমান থাকে । সেই সময় 
স্যামুয়েল স১-কে আল্লাহ তাআলা নবি হিসেবে পাঠান। সেই সময় জেরুজালেমের বাদশাহ 
ছিল জালুত, যে বনি ইসরাইলের এলাকাগ্তলো দখল করে হত্যা-ধ্বংসের বন্যা বইয়ে 
দিয়েছিল। স্যামুয়েল ৪১ আল্লাহ তাআলার কাছে জালুতের জুলুমের ব্যাপারে অভিযোগ 
করেন এবং তাদের জন্য একজন নেতা পাঠানোর দুআ করেন, যিনি তাদেরকে নিয়ে 
জালুতের বিরুদ্ধে যুদ্ধ করবেন । 




















এই দুআর ফলে আল্লাহ তাআলা তালুতকে বাদশাহ নির্ধারণ করেন এবং ভার নেতৃত্বে 
জেরুজালেম বিজয়ের জন্য জিহাদের আদেশ দেন। তালুত যেহেতু অপরিচিত ও সমাজের 
উত্থাপন করে । আল্লাহ তাআলা নবির মাধ্যমে বনি ইসরাইলের কাছে স্পষ্ট করে দেন 
যে, তালুতকে নেতা নির্ধারণের কারণ লো, সে নিজ জাতির মধ্যে ইলম ও শারীরিক 
শক্তিতে সবচেয়ে অগ্রগামী । কিন্তু তারপরও বনি ইসরাইল আশ্বস্ত হতে পারেনি, যার ফলে 
তারা নিজেদের অন্তরের প্রশান্তির জন্য স্যামুয়েল ৯৯-এর কাছে উনার নেতৃত্বের সত্যতার 
ব্যাপারে প্রমাণ চাওয়া শুরু করে। স্যামুয়েল ছু আবার দুআ করেন, তখন আল্লাহ তাআলা 
তাদের থেকে ছিনিয়ে নেওয়া “তাবুতে সাকিনা' আপন ইচ্ছায় ফিরিয়ে দেন। যেখানে 
তাওরাত ও মুসা *-এর ব্যবহৃত কিছু জিনিস ছিল, যাকে বনি ইসরাইল অনেক সম্মানিত 
মনে করত । আর এভাবে বনি ইসরাইল তালুতের নেতৃত্বে জিহাদের জন্য প্রস্তুত হয়। এই 
ঘটনার বিস্তারিত আলোচনা সুরা বাকারার দ্বিতীয় পারার শেষ দিকে আল্লাহ তাআলা বর্ণনা 
করেছেন।১ৎ 

















তালুতের নেতৃত্বে মুসলিমদের এই বাহিনী যখন জালুতের বিরুদ্ধে যুদ্ধের জন্য রওয়ানা 
হয়, তখন আল্লাহ তাআলা সেই বাহিনীকে এক আশ্চর্যজনক পরীক্ষায় ফেলে দেন। আল্লাহ 
তাআলা স্যামুয়েল $-কে ওহির মাধ্যমে আদেশ দেন, যেন এই বাহিনীর পথে যে নদী 
আসবে, সেখান থেকে কেউ পানি পান না করে। যদি পান করতেই হয়, তাহলে শুধু এক 
কোষ পান করবে। কিন্তু যখন বাহিনী নদীর কিনারে পৌছায়, তখন ৩১৩ জন ব্যতীত 
সবাই এক কোষ থেকে বেশি পান করে নেয়। ফলে যারাই অতিরিক্ত পান করেছিল, 
তাদের জিহাদের হিম্মত নষ্ট হয়ে যায় এবং পেছনে থেকে যায়। বারা বিন আজিব :% থেকে 
বর্ণিত, শুধু আসহাবে বদর যতজন অর্থাৎ ৩১৩ জন টিকে থাকেন।”” আল্লাহ তাআলা 














১৩. সুরা আল-বাকারা, ২: ২৪৬-২৫২। 
১৪. সাহিহুল বুখারি, কিতাবুল মাগাজি, বদরের সদস্য সংখ্যার অধ্যায়। 


ক বর্তমান বিশবব্যব্থা ; ৩৯ ৮ 


এই অবিচল মুজাহিদ বাহিনীকে সাহায্য করেন এবং জালুতের বাহিনীকে ধ্বংস করে 
দেন। সেই মুজাহিদ বাহিনীর মধ্যে ছিলেন দাউদ প্র, যিনি জালুতকে হত্যা করেছিলেন। 
আল্লাহ তাআলা তালুতের পর তাকে বাদশাহির সাথে সাথে নবুওয়াতও দান করেছিলেন। 
অতঃপর দাউদ ৯-এর পর তার ছেলে সুলাইমান %-কে বিশাল হুকুমত ও বাদশাহি দান 
করেছিলেন । সুলাইমান *-এর বাদশাহির কথা কল্পনা করে ইহুদিরা আজও এক বৈশ্বিক 
শাসনব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। 


বনি ইসরাইল ইউসুফ ৯৯-এর জমানায় কিনান থেকে মিশর গিয়ে সেখানে বাদশাহ হয়ে 
যায়, পরে ফিরআওনের হাতে গোলামে পরিণত হয়। মুসা ৯-এর যুগে ফিরআওনের 
গোলামি থেকে মুক্ত হয়ে সিনাই মরুতে আসে । ইউশা ৬৯-এর নেতৃত্বে পবিত্র ভূমি 
ফিলিস্তিন বিজয় করে এবং তালুতের নেতৃত্বে জেরুজালেম বিজয় করে । দাউদ ৬১-এর 
নেতৃত্বে পুরো ফিলিডিনের বাদশাহে পরিণত হন এবং সুলাইমান এ সে সময় এমন 
বৈশ্বিক ক্ষমতা প্রাপ্ত হন, যা পূর্বে ও পরে কাউকে দেওয়া হয়নি। সুলাইমান ৯৯-এর 
সময় মাসজিদুল আকসাকে পুনৰ্নিৰ্মাণ ও সম্প্রসারণ করা হয়। আজকের নতুন বিশ্বব্যবস্থায় 
ইহুদিরা সুলাইমান *-এর যুগের বাদশাহির মতো পুনরায় বিশ্বের বুকে ক্ষমতা প্রতিষ্ঠার 
স্বপ্ন দেখে । সেই যুগে যেই মাসজিদুল আকসাকেই নির্মাণ করা হয়েছিল, সেটাকে আজকে 
ইহুদিরা হাইকালে সুলাইমানির জায়গায় নির্মিত মনে করে। এই বিষয়ে আমরা সামনে 
বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। 








তৃতীয় যুগ : বোখতে নসরের 
হামলা ও বাবেলে প্রথম দেশান্তর 
(হিষ্টপূর্ব ৫৮৬ থেকে ৫৩৯) 


দাউদ ৬-এর পর আল্লাহ তাআলা তার ছেলে সুলাইমান ৯২-কে বাদশাহির সাথে নবুওয়াত 
দিয়ে পাঠিয়েছিলেন। সুলাইমান ৬৪১-কে এমন রাজত্ব দেওয়া হয়েছিল, যা পূর্বে ও পরে 
কাউকে দেওয়া হয়নি ৷ বনি ইসরাইলের বর্ণনা মুতাবিক তীর হুকুমতের সময় জেরুজালেমে 
একটি বিশাল ইবাদতগৃহ নির্মাণ করা হয়েছিল । সেই ইবাদতগৃহ নির্মাণ নিয়ে মুসলিম ও 
ইহুদিদের মাঝে মতানৈক্য রয়েছে। মুসলিমদের বিশ্বাস হচ্ছে সুলাইমান  মাসজিদুল 
আকসাকেই পুনৰ্নিমাণ ও সম্প্রসারণ করেছিলেন। মাসজিদুল হারাম ও মাসজিদুল আকসা 
আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা নির্মাণ করেছিল। দুনিয়াতে সর্বপ্রথম যেই গৃহ 
নির্মিত হয়েছিল, তা ছিল মাসজিদুল হারাম বা কাবা। তাই কুরআনে তাকে বাইতুল 
আতিক বা পুরাতন গৃহ বলা হয়েছে। দুনিয়ার দ্বিতীয় মসজিদ ছিল মাসজিদুল আকসা, যা 
মাসজিদুল হারামের ৪০ বছর পর নির্মিত। 








উজ ৪০. ইতিহাসেরআর়নায় কৌ 


এই দুই মসজিদ আদম এ৯-এর যুগ থেকেই প্রতিষ্ঠিত এবং এগুলো আল্লাহর দ্বীনের 
শিআর বা নিদর্শন। পরবর্তীকালে এই দুই মসজিদ নুহ ২৬-এর যুগে প্লাবনে ধ্বংস হয়ে 
যায় । অতঃপর মাসজিদুল হারামকে ইবরাহিম ও ইসমাইল ৯ দ্বিতীয়বার নির্মাণ করেন। 
অন্যদিকে মাসজিদুল আকসাকে ইয়াকুব ঞ্ নির্মাণ করেন এবং দাউদ ঞ&. সম্প্রসারণ 
করেন। সর্বশেষ সবচেয়ে বড় সম্প্রসারণ হয়েছিল সুলাইমান ৬৮-এর যুগে জিনদের 
সাহায্যে। 


ইহুদিদের দাবি অনুযায়ী সুলাইমান ৯ মাসজিদুল আকসা নয়; বরং তার জায়গায় একটি 

বাদতগৃহ নির্মাণ করেছিলেন, যাকে হাইকালে সুলাইমানি বলা হয় । সেখানে ইহুদিদের 
জন্য একটি কুরবানিগৃহ ছিল, যেখানে তারা নিজেদের কুরবানি আল্লাহর সামনে পেশ 
করত । ইহুদিদের দাবি অনুযায়ী হাইকালে সুলাইমানি দুবার ধ্বংস হয় । সর্বপ্রথম বাবেলের 
বাদশাহর হাতে ও দ্বিতীয়বার রোমান-স্ম্বাট টাইটাসের সময় পূর্ণভাবে ধ্বংস করে ফেলা 
হয়। তাই তাদের দাবি হচ্ছে, মাসজিদুল আকসা ধ্বংস করে তার জায়গায় হাইকালে 
সুলাইমানি পুননির্মাণ করতে হবে। কিন্তু মুসলিমদের দাবি হচ্ছে, ওই সমস্ত হামলায় 
হাইকাল নয়; বরং মাসজিদুল আকসা ধ্বংস হয়েছিল । যাকে পরবর্তীকালে পুননির্মাণ করা 
হয়েছে। আজও মাসজিদুল আকসা সেই জায়গায় নির্মিত, যেখানে সুলাইমান * নির্মাণ 
করেছেন। 


সুলাইমান ৯ বনি ইসরাইলের বনি ইয়াহুদা কবিলার সাথে সম্পৃক্ত ছিলেন। তার 
ইনতিকালের পরে তার কবিলা বনি ইয়াহুদা হুকুমত শুরু করে, কিন্তু অন্য কবিলাগুলো 
তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে । ফলে ফিলিস্তিনের ভূমি দুটি অংশে বিভক্ত হয়ে যায়, 
একটি অংশের নাম ছিল উক্ত কবিলার দিকে সম্পৃক্ত করে ইয়াহুদা (8৫). যা দক্ষিণ 
দিকে অবস্থিত এবং অপর অংশের নাম ছিল 'সামারিয়া' বা 'ইসরাইল' (15061) যা পূর্ব 
দিকে লেবাননে অবস্থিত ছিল। পরবর্তীকালে বনি ইয়াহুদা সামারিয়৷ হুকুমতকে দখল 
করে পুরো ফিলিস্তিনে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। যার পর থেকে বনি ইসরাইলের নাম 
ইহুদি হয়ে যায়। আল্লাহ তাআলা বনি ইসরাইলের হিদায়াতের জন্য ধারাবাহিকভাবে নবি 
পাঠাতে থাকেন। আর তাদের বাদশাহরা নবিগণের নির্দেশনা মুতাবিক তাদের শাসন 
পরিচালনা করতে থাকে । 


আস্তে আন্তে বনি ইসরাইলের মধ্যে গোমরাহি ছড়িয়ে পড়তে শুরু করে, এমনকি ধর্মীয় 
অঙ্গনেও উলামায়ে সু তৈরি হতে থাকে । লোকেরা সেই গোমরাহ আলিমদের অনুসরণ 
করে নবিদের বিরোধিতা করা শুরু করে, যেমনটা কুরআনে কারিমে বিস্তারিত বর্ণিত 
হয়েছে। অবস্থা এতটাই নাজুক হয়ে যায় যে, তারা নবিদের হত্যা করে কিতাবুল্লাহর 
মধ্যে বিকৃতি করা শুরু করে। সেই সময়ে আল্লাহ তাআলা একজন নবি পাঠান, যিনি 
ছিলেন আরমিয়াহ *৯। তিনি বনি ইসরাইলকে আল্লাহ তাআলার শাস্তির ব্যাপারে সতর্ক 
করেন এবং তারা যদি ভ্রষ্টতা বন্ধ না করে, তাহলে তাদের ওপর এমন জালিম বাদশাহ 



























































চাপিয়ে দেওয়ার ভয় দেখান, যে তাদের ঘরে প্রবেশ করে সবাইকে গোলাম বানিয়ে নিয়ে 
যাবে। কিন্তু বনি ইসরাইল তাদের এই নবির কথায় সতর্ক হয়নি। ফলে আল্লাহ তাআলা 
বাবেলে (বর্তমানের ইরাক) বসবাসকারী (45527875) আসিরিয়ানদের বাদশাহ 'বোখতে 
নসর’ (Nebuchadnezzar ]1)-কে তাদের ওপর চাপিয়ে দেন। বোখতে নসর লক্ষ লক্ষ 
ইসরাইলিকে হত্যা করে এবং বাকিদেরকে গোলাম বানিয়ে নিজের সাথে ইরাক নিয়ে যায় 
এবং বাইতুল মুকাদ্দাসের প্রত্যেকটা ইট ধ্বংস করে দেয়। সুরা বনি ইসরাইলের শুরুর 
আয়াতগুলোতে তাদের ওপর আপতিত যে দুটি ধ্বংসযজ্ঞের দিকে ইঙ্গিত করা হয়েছে, 
অধিকাংশ মুফাসসির এই ঘটনাকে তার প্রথম ধ্বংসযজ্ঞ হিসেবে সাব্যস্ত করেছেন ।* 





চতুর্থ যুগ : বাবেল থেকে এসে দ্বিতীয় দেশান্তর পর্যন্ত 
(খ্রিষ্টপূর্ব ৫৩৯ থেকে ৭০ খ্রি.) 


বনি ইসরাইলের পুরাতন ইতিহাসে আরমিয়া &-এর সময় থেকে ইসা *-এর সময় 
পর্যন্ত যুগকে খুব গুরুত্বের সাথে বর্ণনা করা হয়। এবং সেই সময়ের প্রভাব আজকের নতুন 
বিশ্বেও অনুভূত হয়। এই যুগ শুরু হয়েছে খরি.পূ. ষষ্ঠ শতাব্দী থেকে । যখন ব্যবিলনের 
(বাবেলের) বাদশাহ বোখতে নসর জেরুজালেমে প্রবেশ করে তা ধ্বংস করে দিয়েছিল। 
ইহুদিদের বর্ণনা মুতাবিক বোখতে নসর হাইকালে সুলাইমানি ধ্বংস করে বনি ইসরাইলকে 
গোলাম বানিয়ে নিজের সাথে নিয়ে যায়। ইহুদিদের ইতিহাসে সেই যুগকে “বাবেলের 
বন্দিত্ব' (Babzlonian Captivitz) এর যুগ বলা হয়। বোখতে নসরের গোলামির সময় 
কিছু গোত্র তখনকার ইরানের আবাদ হয়ে যায়। কিছু গোত্র মদিনা ও খাইবারের দিকে 
পলায়ন করে চলে আসে । আর বাকি অধিকাংশরাই ইরাকে থেকে যেতে বাধ্য হয়। 


বাবেলের সেই গোলামির সময় বনি ইসরাইলের মধ্যে অনেক গোমরাহি জন্য নেয়, যা 
পরবর্তীকালে বনি ইসরাইলকে মুসলিম থেকে ইহুদিতে পরিণত করে। ইহুদিদের 
ইতিহাস মুতাবিক জেরুজালেম ধ্বংসের সময় তাওরাতের সকল কপি নষ্ট হয়ে যায়। তাই 
পরবর্তীকালে উজাইর ১ তাওরাতকে দ্বিতীয়বার জমা করার চেষ্টা শুরু করেন এবং পুরো 
তাওরাত নতুন করে একত্রিত করে ফেলেন। যার ফলে কিছু ইহুদি বাড়াবাড়ি করে তাকে 








১৫. কুরআনের সুরা বনি ইসরাইলের ৪-৭ নং আয়াতে এই দুই ফিতনার আলোচনা এসেছে। কিন্তু কুরআন 
কিংবা হাদিসে এই দুই ফিতনার বিস্তারিত আলোচনা নেই। সাহাবিদের আলোচনায় এসেছে; কিন্ত সেখানেও 
মতানৈক্য রয়েছে । কেউ জালুতের হামলাকে প্রথম ফিতনা বলেছেন আবার কেউ কেউ বাবেলের বাদশাহ 
'সানহারিব'-এর আলোচনা এনেছেন। কতক বোখতে নসরের কথা বলেছেন, যাদের মধ্যে ইবনে ইসহাক 
রয়েছেন। লেখক এখানে ইবনে ইসহাকের মতটি গ্রহণ করেছেন। অনেকে বোখতে নসরের হামলাকে 
দ্বিতীয় বলেছেন। (বিস্তারিত তাফসিরে তাবারি)। সারকথা হচ্ছে, নিশ্চিত করে কিছুই বলা যাবে না। তবে 
মুফাসসিরদের বর্ণনা, ইসরাইলি রিওয়ায়াত ও ইতিহাস অধ্যয়নের দ্বারা বোঝা যায়, প্রথম ফিতনা দ্বারা 
বোখতে নসরের হামলা উদ্দেশ্য নেওয়াটাই প্রধান্যপ্রাপ্ত মত। 





উল ৪২. ইতিহাসের আয়নার কৌ 


ডা 


“আল্লাহর সন্তান' মনে করে । সেই যুগে শুরু হওয়া আরেকটি ফিতনা ছিল, বনি ইসরাইলের 
ভ্রান্ত আলিমদের মনগড়া বর্ণনার ভিত্তিতে “তালমুদ' (7410৫) রচিত হওয়া । উলামায়ে 
সুরা তালমুদকে তাদের ভাষায় ইলমে ওহি ও দ্বীনের উৎস হিসেবে ঘোষণা দেয় । তাদের 
দাবি ছিল, এই ওহি আল্লাহ তাআলা বনি ইসরাইলের দশজন বুজুর্ণের ওপর সেই সময় 
দান করেন, যখন তারা মুসা &৯-এর সাথে তুর পাহাড়ে গিয়েছিল । এই ওহি সিনা-ব-সিনা 
সেই বুজূর্গদের বংশের মধ্যেই সংরক্ষিত ছিল। কিন্তু বাবেলের বন্দিত্ের যুগে তা লিপিবদ্ধ 
করা জরুরি ছিল, যাতে তা হারিয়ে না যায়। তালমুদ রচনাকারী ও এটাকে ইলমে ওহি 
গণ্যকারী আলিমদেরকে ফারিসি (11015০০) বলা হয়। এরা বনি ইসরাইলের মধ্যে নতুন 
একটি দল তৈরি করে, যাদেরকে “ফারিসিয়্যিন' (117475995) বলা হয়। এই দলই ইসা 
৬-এর সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল ।১৬ 


ব্যবিলনে বন্দী থাকার সময় আল্লাহ তাআলা বনি ইসরাইলের মাঝে একজন নবি প্রেরণ 
করেন, যিনি দানিয়েল ৬ নামে পরিচিত। বনি ইসরাইল এই নবির কাছে আবেদন করে, 
যাতে তিনি আল্লাহ তাআলার কাছে বোখতে নসরের গোলামি থেকে মুক্তি ও পুনরায় 
জেরুজালেমে ফিরে যাওয়ার জন্য দুআ করেন। যাতে সেখানে গিয়ে তারা হাইকালে 
সুলাইমানি নির্মাণ করে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে এবং তারা সুলাইমান 
৯ -এর সময়ের মতো ক্ষমতা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। 

















দানিয়েল * তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দুআ করেন, ফলে আল্লাহ তাআলা তাকে 
স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দেন। সেই স্বপ্নের ব্যাখ্যা ছিল, আল্লাহ তাআলা একজন বাদশাহর 
মাধ্যমে বনি ইসরাইলকে গোলামি থেকে মুক্তি দেবেন। যিনি তাদের পুনরায় পবিত্র ভূমিতে 
নিয়ে যাবেন এবং পরবর্তীকালে প্রতিশ্রুত মাসিহের হাতে তাদের বৈশ্বিক হুকুমত প্রতিষ্ঠিত 
হবে। কিন্তু এই সুসংবাদ ছিল আল্লাহ তাআলার আনুগত্য ও মাসিহুল্লাহর অনুসরণের সাথে 
শর্তযুক্ত। ইহুদিদের ইতিহাস মতে, পারস্যের বাদশাহ দ্বিতীয় খসরু (07৮৪) বাবেলের 
ওপর হামলা করে আশিরিয়্যুনদের হুকুমত খতম করে বনি ইসরাইলকে মুক্ত করে এবং 
পুনরায় তাদের পবিত্র ভূমিতে ফিরে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। সেই সাথে যেসব 
সম্পদ বোখতে নসর জেরুজালেম থেকে নিয়ে এসেছিল, তা তাদের ফিরিয়ে দেয় এবং 
হাইকাল নির্মাণের ক্ষেত্রে সম্পদ দিয়ে সাহায্য করার আদেশ দেয়। কিছু মুহাক্কিকিন সেই 
বাদশাহকে কুরআনে বর্ণিত বাদশাহ জুলকারনাইন বলে উল্লেখ করেছেন ।” এভাবেই 








১৬. এই কারণেই নিউ টেস্টামেন্টে ইসা ২২-এর কথা ফারিসিদের বরাতে বর্ণনা করা হয়েছে। কিন্তু 
বর্তমানের খ্রিষ্টানরা__যাদের অধিকাংশ প্রটে স্টান্ট-__এই ফারিসিদেরকেও দুই ভাগ করে | এক ভাগ ভালো, 
অপর ভাগ খারাপ; যাতে ইহুদিদের রক্ষা করা যায়। 

১৭. কুরআন মাজিদে জুলকারনাইনের শুধু ভালো কাজ ও যোগ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে। হাদিস 
শরিফেও বিস্তারিত কোনো আলোচনা আসেনি । এই কারণেই তার ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা যায় না, 
শুধু ধারণা ও অনুসন্ধানের ভিত্তিতেই কথা বলতে হবে । ইতিহাস ও ইসরাইলি বর্ণনা সম্পর্কে জ্ঞাত সাহাবিদের 
মাঝেও তাকে নিয়ে মতানৈক্য রয়েছে । আব্দুল্লাহ বিন আব্বাস € বলেছেন, সে ছিল আব্দুল্লাহ বিন দাহহাক 
বিন মাদ। মুআজ বিন জাবাল ২ বলেছেন, 'তার নাম ছিল ইক্ধান্দার রুমি ৷’ ইবনে ইসহাক বলেছেন, “তার 


ক র্সানরিশব্যবহা / ৪৩. 2 








দানিয়েল ৬-এর দুআর মাধ্যমে প্রাপ্ত স্বপ্নের প্রথম অংশ বাস্তবায়িত হয় । তবে দ্বিতীয় অংশ 
এখনো বাকি, তা হচ্ছে একজন মাসিহ আগমন করে সুলাইমান *%-এর মতো বৈশ্বিক 
হুকুমত প্রতিষ্ঠা করা। 


আল্লাহ তাআলা বনি ইসরাইলের কাছে ইসা ৬-কে নবি ও মসিহুল্লাহ হিসেবে প্রেরণ 
করেন; কিন্তু বনি ইসরাইল তাকে মিথ্যা প্রতিপন্ন করে। এই ক্ষেত্রে ফারিসি আলিমরাই 
সবচেয়ে এগিয়ে ছিল। ইসা *-এর জন্ম ও নবুওয়াতের ঘটনা কুরআনে আল্লাহ তাআলা 
বিস্তারিত আলোচনা করেছেন। এখানে আমরা তার সার-সংক্ষেপ আলোচনা করব ৷ 


ইসা ২৪-এর মাতা ছিলেন মারইয়াম উ. মারইয়াম ৯-এর পিতার নাম কুরআন মাজিদে 
ইমরান বলা হয়েছে। ইমরানের স্ত্রী অর্থাৎ মারইয়াম ৬৪-এর মাতা মান্নত করেছিলেন, 
(যা ছিল তখনকার সময়ের নীতি)। কিন্তু তার গর্ভে মারইয়াম অর্থাৎ মেয়ে-সন্তান জন্ম 
নেয়। মারইয়াম ৬-এর মা তার মান্নত পূরণের জন্য আপন মেয়ে মারইয়ামকেই রাহিবা 
বানানোর জন্য জাকারিয়া উ-এর কাছে নিয়ে আসে, যিনি সেই সময় বনি ইসরাইলের 
নবি ছিলেন। একবার জাকারিয়া & মারইয়াম ৬ু.-এর ঘরে গিয়ে অ-মৌসুমী ফল দেখে 
আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন, “এগুলো কোথেকে এসেছে” তখন মারইয়াম ৬. বলেন, 
“আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে।' এই নিদর্শন দেখে জাকারিয়া ৯৪. আল্লাহ তাআলার 
কাছে সন্তানের জন্য দুআ করেন। ফলে আল্লাহ তাআলা তাকে ইয়াহইয়া ২.-এর জন্মের 
সুসংবাদ দেন। 


ইয়াহইয়া -এর জন্মের কিছু দিন পরে ইসা *::-এর জন্ম হয়েছিল। ইসা ৬ ছিলেন 
আল্লাহ তাআলার কুদরতের কারিশমা । আল্লাহ তাআলা ইসা ৯-এর জন্মকে আদম 
৬৯-এর জন্মের সাথে তুলনা করেছেন ।৯ আল্লাহ তাআলা যেমনভাবে আদম *-কে মাটি 
থেকে 'কুন' বলার মাধ্যমে সৃষ্টি করেছিলেন, তেমনই ইসা ৯-এর সৃষ্টিও ‘কুন’ শব্দের 











নাম মারজাবান বিন মারদাবাহ ইউনানি ছিল ওয়াহাব বিন মুনাব্বিহ ও ইবনে হিশাম বলেন, ‘তার নাম ছিল 
ইঙ্গন্দার মাকদুনি। পরবর্তী অধিকাংশরাই তাকে ইন্ধান্দারে মাকদুনি (মহান ইঙ্কান্দার) মনে করত।' (এই 
মত গ্রহণে সমস্যা রয়েছে; কেননা, ইস্কান্দার মাকদুনির ব্যাপারে প্রসিদ্ধ যে, সে মুশরিক ছিল। তবে আল্লামা 
আলুসি স্বীয় তাফসির-গরচ্থে এই কথা অস্বীকার করেছেন)। বর্তমানে নতুন গবেষণা সামনে এসেছে, যেখানে 
বাদশাহ জুলকারনাইনকে পারস্য-রোমের শাসক দ্বিতীয় খসরু (02105 079 0158) বলা হয়েছে। 
তার ভালো কাজগুলো অনেক প্রসিদ্ধ ছিল এবং সে রোম ও পারস্য দুই বিশাল সাম্রাজ্যের ওপর হুকুমত 
করেছে। সে দানিয়েল ২-এর সুহবত লাভ করেছে এবং তীর পরামর্শে বনি ইসরাইলকে ফিলিস্তিনে ফিরে 
যাওয়ার অনুমতি দিয়েছে। এই তাহকিক মাওলানা আবুল কালাম আজাদ &% স্বীয় তাফসির-গ্রন্থ 'আরজুমানে 
কুরআন'-এর মাঝে এনেছেন। লেখক এখানে এই তাহকিককে গ্রহণ করেছেন। 

১৮, 2৪ FU IU EOF ৬৫ ME FST JES df এ এ &৪ 

“নিঃসন্দেহে আল্লাহর নিকট ইসার দৃষ্টান্ত হচ্ছে আদমেরই মতো । তাকে মাটি দিয়ে তৈরি করেছিলেন এবং 
তারপর তাকে বলেছিলেন, “হয়ে যাও," সঙ্গে সঙ্গে হয়ে গেলেন।" (সুরা আলি ইমরান, ৩ : ৫৯) 


ইতিহাসের আয়নায় . কে 


মাধ্যমে হয়েছিল। তাই ইসা ৬-কে কালিমাতুল্লাহ বলা হয়, এ ছাড়াও তাকে রুহুল্লাহ 
এবং মাসিহুল্লাহও বলা হয়। ইসা ৬ গিতাহীন জন্ম লাভ করেছেন এবং শিশুকালেই 
মানুষের সাথে কথা বলেছেন । বড় হওয়ার পর আল্লাহ তাআলা ইসা &১-কে মৃতকে জীবিত 
করা ও জন্মান্ধকে সুস্থ করার মুজিজা দান করেন। আল্লাহ তাআলা কুরআনে তাকে আল্লাহর 
বান্দা ও রাসুল হিসেবে ঘোষণা করেছেন। ইসা ৮৪ ও ইয়াহইয়া ৬ নিজ নিজ এলাকায় 
ইসলামের দাওয়াত প্রচার করতে থাকেন। 














ইসা * যখন বনি ইসরাইলকে দাওয়াত দিতে শুরু করেন, তখন তারা মোট পাচ ভাগে 
বিভক্ত ছিল। তাদের মধ্যে প্রথম দল ছিল “ফারিসি ফিরকা', যারা তালমুদকে ইলমে ওহি ও 
আলিমদের কথাকে নবিদের বাণীর সমপর্যায়ের দলিল ও হুজ্জত মনে করত । ফারিসিদের 
হিসেবে গ্রহণযোগ্য; কিন্তু তার পরের নবিদের কথা হুজ্জত নয়। তাদের এমন আকিদাও 
ছিল যে, নবিরা জীবিত থাকা সত্ত্বেও আলিমদের অনুসরণ করা সর্বাবস্থায় আবশ্যক ৷ কোনো 
আলিম যদি ডান হাতকে বাম হাত বলে, তাহলে তার কথা চোখ বন্ধ করে মেনে নিতে হবে 
এবং তাকে কোনো প্রশ্ন করা যাবে না, তার সাথে তর্কও করা যাবে না।৯ 














এই ফিরকার উত্থানের মূল কারণ ছিল, তারা শাসকদের বিরোধিতা করত না এবং এই 
লিমরা সর্বদা শাসকদের পক্ষেই ফতোয়া দিত। ফারিসি ফিরকার লোকেরা যদিও 
মাসিহুল্লাহর অপেক্ষায় ছিল; কিন্তু যখন ইসা ৬ নিজেকে নবি ও মাসিহ ঘোষণা করেন, 
তখন এই ফিরকার অনুসারীগণই ইসা ৬৯-এর সবচেয়ে কঠিন বিরোধিতা শুরু করে। 
তাদের বিশ্বাস ছিল প্রতীক্ষিত মাসিহ দাউদ %-এর বংশ থেকে আসবে । ইসা ৬-এর 
সবচেয়ে বেশি বিরোধিতা এবং তাকে হত্যার ষড়যন্ত্র এই ফিরকার লোকেরাই করেছিল। 
এদের বিরোধিতার মূল কারণ হলো, ইসা *-এর দাওয়াতের ভিত্তিই ছিল তালমুদের 
বিরোধিতা ও ফারিসি আলিমদের রদ করা । 


দ্বিতীয় দল ছিল “সাদুকি ফিরকা' (384৫4০০93)। তারা ছিল অনেকটা ধর্মহীনদের মতো, 
যারা প্রতিদান ও সাজা এই দুনিয়ার সাথে সম্পৃক্ত করত। তাদের বিশ্বাস ছিল মানুষ 
ভালো-খারাপ যেই কাজই করুক, আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়াতেই সব প্রতিদান 
দিয়ে দেবেন। এই দল তালমুদকে ইলমে ওহি হিসেবে গণ্য করত না এবং এটাকে 
সম্মান করত না। এই দল মাসিহের আকিদাকেও বিশ্বাস করত না। শুরুতে তালমুদের 
বিরোধিতার কারণে তারু| ইসা ৬-এর দাওয়াতের নিকটবর্তী হয়। কিন্তু পরবর্তী সময়ে 
তাদের অন্যান্য বিশ্বাসের কারণে ইসা ৯৯-এর বিরোধিতা শুরু করে। 


























১৯. এরা সেই সমস্ত ভ্রান্ত আলিম ছিল, যাদের অনুসরণে বনি ইসরাইল নবিদের মিথ্যাবাদী বলেছে এবং 
হত্যাও করেছে। এখানে সাধারণ পাঠক যেন উম্মতে মুহাম্মাদির আলিমদের এদের সাথে তুলনা না করে। 
কেননা, আল্লাহর নবি *-এর অফাতের পর আলিমরাই নববি উত্তরাধিকার সামলিয়ে রেখেছেন এবং তাদের 
মেহনতের ফলেই আজ দ্বীন সংরক্ষিত। তাদের ওপর আল্লাহ তাআলার রহমত বর্ধিত হোক । অবশ্যই এই 
উম্মতের মধ্যেও কিছু আলিম গোমরাহি ছড়াচ্ছে, যারা মূলত বনি ইসরাইলের আলিমদেরই অনুকরণ করছে। 








ক বর্তমান বিশ্বব্যবস্থা ৪৫ 





তৃতীয় দল 'কাতিবিন ফিরকা'। তাদের কাজ ছিল তাওরাত ও তালমুদ লিপিবদ্ধ করা। এই 
লোকদেরকে বনি ইসরাইলে অনেক সম্মানিত মনে করা হতো, যার ফলে তখনকার সময়ে 
বাদশাহরাও তাদের অনেক বেশি সম্মান করত। তারা ছিল বনি ইসরাইলের লেখাপড়া 
জানা শিক্ষিত স্তরের অন্তর্ভুক্ত । তারাও ইসা :-এর সাথি হয়নি। 


চতুর্থ দল ছিল 'জিয়ালুটস' (Ze৭l০t5)। তারা ছিল কিছুটা উগ্রপন্থী দল। ফারিসিদের 
সাথে তাদের অনেকটা মিল আছে। কিন্তু তাদের বিশ্বাস ছিল সকল ক্ষমতার অধিকারী 
একমাত্র আল্লাহ তাআলা, তিনি ব্যতীত কারও হুকুমত গ্রহণযোগ্য নয়। তারা মাসিহের 
অপেক্ষায় তো অবশ্যই ছিল: কিন্ত তাদের বিশ্বাস ছিল মাসিহের অপেক্ষায় বসে থাকা যাবে 
না। বরং আল্লাহ্‌ তাআলার হুকুমত প্রতিষ্ঠার জন্য চেষ্টা-গ্রচেষ্টা জারি রাখতে হবে। এই 
দল ২২ খ্রিষ্টাব্দে রোমানদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, যার ফলশ্রুতিতে রোমানরা 
জেরুজালেমের ওপর হামলা করে তা ধ্বংস করে দেয়। তারা সেখান থেকে ইহুদিদের 
এমনভাবে বহিষ্কার করে, যার ফলে বিংশ শতাব্দীর পূর্ব পর্যন্ত তারা আর সেখানে ফিরে 
যেতে সক্ষম হয়নি। এই দলটিও ইসা ৬৯-এর বিরোধিতা করত; কারণ তাদের দাবি 
অনুযায়ী তিনি রোমানদের বিরুদ্ধে নরম অবস্থান গ্রহণ করেছিলেন । 


পঞ্চম দল ছিল 'ইসেনি ফিরকা' (E5565) । এরা সুফিদের মতো জীবনযাপন করত। 
তাদের নিয়ম-শৃঙ্খলা অনেক সুসংহত ছিল। তারা ছিল ইবাদতগুজার ও সৃষ্টির সেবায় 
অনেক সচেষ্ট। তারা ছিল খুবই আতিথেয়তাপরায়ণ। তাদের জীবনযাপন ছিল অনেকটাই 
সাদাসিধা । এই দলের লোকেরা ইসা ৯-এর দাওয়াত সবচেয়ে বেশি কবুল করেছিল এবং 
তার সাথি হয়েছিল । 


যখন ইসা ৯ বনি ইসরাইলের মাঝে দাওয়াতের কাজ শুরু করেন, তখন প্রায় পুরো 
বিশ্ব রোমান মুশরিকদের কজায় ছিল। ফিলিস্তিনও তখন রোম সাম্নাজ্যের অধীন ছিল। 
যেখানের বাদশাহ বাহ্যিকভাবে ইহুদি হলেও বাস্তবে রোম প্রশাসনের অনুগত ছিল। 
ইসা -কে হত্যার পরিকল্পনা করে। আল্লাহ তাআলা তখন ইসা ৯ -কে আসমানে উঠিয়ে 
নেন। রোমান সেনারা যখন তার গৃহের নিকটে পৌছে, তখন আল্লাহ তাআলা ইসা ৯-এর 
এক সহকারীকে তার মতো বানিয়ে দেন, যাকে রোমানরা গ্রেফতার করে শুলিতে চড়ায়। 
এক বর্ণনামতে, এই ব্যক্তি ছিল সেই হাওয়ারি, যিনি আখিরাতের বিনিময়ে ইসা ৯-এর 
জন্য কুরবান হতে প্রস্তুত ছিলেন। আরেক বর্ণনামতে, সে ছিল সেই হাওয়ারি, যে দুনিয়ার 
সম্পদের লোভে ইসা ৯-এর খবর রোমানদের কাছে পৌছিয়েছিল । ইসা ৯৯-কে আল্লাহ 
তাআলা আসমানে উঠিয়ে নেন এবং তার পরিবর্তে রোমানরা তার সাদৃশ্যপূর্ণ ব্যক্তিকে 
শুলিতে চড়িয়ে দেয়। সেই সময় থেকে এখনো ইহুদিদের দাবি হচেছ, ইসা ৬ ছিলেন 
মিথ্যা নবুওয়াত ও মিথ্যা মাসিহের দাবিদার, যাকে হত্যা করা আবশ্যক । 






































৪৬). ইতিহাসের আয়নায় ক 








ইহুদিদের এই সমস্ত ঘটনার ফলশ্রুতিতে তাদের ওপর আল্লাহ তাআলা দ্বিতীয়বার আরেক 
বাদশাহ চাপিয়ে দেন, যে ছিল রোমান-সম্রাট টাইটাস। সে ৭০ খ্রিষ্টাব্দে ইহুদিদের 
জেরুজালেম সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় । কিন্ত এইবার দেশান্তর হওয়ার পর ইহুদিরা বিংশ 
শতাব্দীর পূর্ব পর্যন্তআর উঠে দাঁড়াতে সক্ষম হয়নি। মুফাসসিরদের রায় মুতাবিক এটা ছিল 
তাদের ওপর আপতিত দুই ফাসাদের দ্বিতীয় ফাসাদ, বার আলোচনা সুরা বনি ইসরাইলের 
শুরুর আয়াতগুলোতে করা হয়েছে ।১ ৭০ খ্রিষ্টাব্দে ফিলিস্তিন থেকে বনি ইসরাইলকে বের 
করে দেওয়ার ঘটনার মাধ্যমে ইহুদিদের পুরাতন ইতিহাস শেষ হয়ে নতুন ইতিহাসের 
সূচনা হয়। 





বনি ইসরাইল কেন গোমরাহ হয়েছিল? 


ইসরাইলের গোমরাহির মূল কারণগুলো কী ছিল। আলিমদের মত অনুযায়ী বনি ইসরাইলের 
গোমরাহির মূল উৎস ছিল নবিদের শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং গাইরুল্লাহর 
কথাকে ওহির নির্দেশনার ওপর প্রাধান্য দেওয়া ৷ সুলাইমান ৬-এর পর ইসরাইলি সমাজে 
শিরক, বিদআতসহ বিভিন্ন চারিত্রিক অধঃপতন ও সমস্যা ছড়িয়ে পড়তে থাকে। 


আল্লাহ তাআলা তাদের সংশোধনের জন্য একের পর এক নবি প্রেরণ করেন। যদি আমরা 
নবিদের চেষ্টা-প্রচেষ্টার ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখতে পাব যে, সেই নবিদের 
দাওয়াত চারটি মুল বিষয় নিয়ে ছিল। এক. আল্লাহ তাআলার সাথে চুক্তি ভঙ্গ করা থেকে 
বিরত থাকা। দুই. উলামায়ে সুদের আনুগত্য থেকে বিরত থাকা । তিন. বনি ইসরাইলের 
শিরক-বিদআতের বিরোধিতা । চার. বনি ইসরাইলের মধ্যে ছড়িয়ে পড়া চারিত্রিক সমস্যাঃ 
যেমন : মিথ্যা, হিংসা, ঘৃণা, জিনা, সুদ ও জুলুম থেকে বাধা দেওয়া। 


প্রথম কারণ : আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করা 


বনি ইসরাইলের ইতিহাসে আল্লাহ তাআলার সাথে চুক্তি ভঙ্গের অনেক ঘটনা রয়েছে। 
আল্লাহ তাআলা তাদেরকে ফিরআওনের কবল থেকে নাজাত দিয়ে তাদের জন্য তাওরাত 
নাজিল করেছেন, তা সত্তেও তারা বাছুরের পূজা শুরু করে। আল্লাহ তাআলা তাদের জন্য 
মান্না-সালওয়া পাঠিয়েছেন। কিন্তু তারা অন্যান্য খাবারের লোভ করে। পরবর্তী সময়ে 








২০. মুফাসসিরদের মধ্যে আল্লামা আবুল লাইস সমরকন্দি, আল্লামা বাগাবি, আল্লামা ইবনে আদিল, আল্লামা 
আলুসি, ইবনে আশুর এই ব্যাপারে আলোচনা করেছেন। এর উৎস হচ্ছে কালবির রিওয়ায়াত, যেমনটা 
সামারকান্দি &১ তাফসিরে বাহরুল উলুমে আলোচনা করেছেন। আরবিতে টাইটাসকে তাইতুস অথবা 
তাতরুস বলা হয়ে থাকে। 


কে অর্ভমানবিদর্যবহথা | ৪৭ 58 





প্রবেশ করে। যখন আল্লাহ তাআলা তাদের ওপর জিহাদ আবশ্যক করেন এবং ফিলিস্তিন 
বিজয়ের আদেশ দেন, তখন তারা এই কথা বলে অস্বীকার করে যে, সেখানে অত্যাচারী 
গোত্র রয়েছে এবং আমরা তাদের সাথে লড়াইয়ের ক্ষমতা রাখি না। যখন তালুতকে 
সিপাহসালার নির্ধারণ করে বলা হলো, তাকে মান্য করো, তখন তারা তাকে অপছন্দ করে 
আল্লাহ তাআলার কাছ থেকে প্রমাণ চাওয়া শুরু করে। যখন আল্লাহ তাআলা তাদেরকে 
এক কোষ পানি পানের অনুমতি দেন, তখন তারা পেটভরে পান করে। 


সুলাইমান ৬-এর পর যখন বনি ইসরাইলের মধ্যে অনেক নাফরমানি ছড়িয়ে পড়ে, তখন 
আল্লাহ তাআলা তাদের হিদায়াতের জন্য ধারাবাহিক নবি পাঠাতে থাকেন, ধারা তাদের 
ইসলাহের চেষ্টা করতে থাকেন। কিন্তু বনি ইসরাইল সেই নবিদের কথা মানার পরিবর্তে 
উলামায়ে সুদের কথা মান্য করতে থাকে । যার ফলশ্রুতিতে শান্তিদ্বরূপ খরি.পৃ. ৪শ বছর 
পূর্বে বোখতে নসরকে বনি ইসরাইলের ওপর চাপিয়ে দেওয়া হয়, যে তাদেরকে গোলামে 
পরিণত করে । বনি ইসরাইল নবির কাছে আবারও আল্লাহ তাআলার আনুগত্যের ওয়াদা 
করে, তখন আল্লাহ তাআলা জুলকারনাইনের মাধ্যমে তাদেরকে বাবেল থেকে নাজাত 
দেন। কিন্তু ফিলিডিনে ফিরে আসার পর তারা পুনরায় আল্লাহ তাআলার নাফরমানি শুরু 
করে । এমনকি ইসা ৬-এর চরম বিরোধিতা করত তাকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত তারা করে। 
যার ফলে আল্লাহ তাআলা তাদেরকে “মাগজুব' বা গজবগুস্ত ঘোষণা দেন। 


দ্বিতীয় কারণ : নৱিদেৱ পৰিবৰ্তে উলামায়ে মুদের আনুগত্য 


বনি ইসরাইলের গোমরাহির একটি বড় কারণ ছিল নবিদের অনুসরণের পরিবর্তে 
খাহিশাতপূজারি ভ্রষ্ট আলিমদের আনুগত্য করা । মাওলানা আবুল কালাম আজাদ সুরা 
তাওবার তাফসিরে লিখেছেন, বনি ইসরাইল তাদের আলিমদের আনুগত্য করে তাদেরকে 
রবের স্থানে বসিয়েছিল এবং তাদের সমস্ত কথাকে ওহির সমপর্যায়ের গণ্য করে অনুসরণ 
করত। 


এখন প্রশ্ন হচ্ছে, কীভাবে সেই ভ্রান্ত আলিমরা তাদের কাছে নবিদের থেকেও উঁচু মর্যাদা 
অর্জন করেছিল? এর কারণ দুটো, প্রথম কারণ দ্বীনের মূল উৎস পরিবর্তন করে দেওয়া। 
এবং দ্বিতীয় কারণ উলামায়ে সুদের পক্ষ থেকে নবিদের ব্যাপারে মিথ্যা অপবাদ রটানো। 


বনি ইসরাইলের কাছে আল্লাহর কিতাব ছিল তাওরাত, যা একটি পরিপূর্ণ শরিয়াহ। বনি 
ইসরাইলের দ্বীনের দ্বিতীয় উৎস ছিল নবিগণ এবং তাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ 
থেকে নাজিলকৃত সহিফা ও কিতাবসমূহ। আল্লাহ তাআলা বিভিন্ন সময় সেগুলো তাদের 
ওপর নাজিল করেছেন, যার মধ্যে জাবুর ও ইনজিল অন্তভুক্ত। তখন এগুলো ব্যতীত দ্বীনের 






































(ইতিহাসের আরনায় কট 


আর কোনো উৎস ছিল না। বনি ইসরাইল থেকে আল্লাহ তাআলার কাম্য এটাই ছিল যে, 
তারা সেই কিতাব ও সহিফাগুলোর শিক্ষার ওপর আমল করবে । বোখতে নসরের গোলামির 
সময় বনি ইসরাইল তাওরাতকে হিফাজত করতে পারেনি। ইহুদিদের বর্ণনা অনুযায়ী 
বোখতে নসর তাওরাতের সমস্ত কপি জ্বালিয়ে দিয়েছিল। ফলে বাবেলে গোলামির জীবন 
অতিবাহিত করার সময় কিতাবুল্লাহ তাদের সামনে থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। পরবর্তী 
সময়ে উজাইর & আবার তাওরাতকে একত্রিত করেন । তার এই কাজের ফলে কিছু ইহুদি 
তাকে আল্লাহর সন্তান ডাকা শুরু করে। 








যখন তাওরাত তাদের সামনে অনুপস্থিত ছিল, তখন দ্বীনের উৎসের মধ্যে আরও একবার 
পরিবর্তন সাধন হয়। ভ্রান্ত আলিমরা সুযোগ পেয়ে যায় এবং তারা মানুষকে ওহির মুল 
শিক্ষার পরিবর্তে নিজেদের পক্ষ থেকে বানানো কথা শিক্ষা দেওয়া শুরু করে। দ্বীনের উৎস 
ছিল তাওরাত, যা আল্লাহ তাআলা মুসা ৯-কে তুর পাহাড়ে দিয়েছিলেন । কিন্তু তাওরাত 
না থাকায় দ্বীনের এই উৎসের আলোচনার পরিবর্তে আলিমরা নিজেদের বানানো কাহিনি 
বর্ণনা করতে শুরু করে। তাদের তালমুদকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার 
জন্য যে কাহিনি বর্ণনা করে, তা ছিল এমন, “মুসা ঞ. যখন আল্লাহ তাআলার আহ্বানে 
তুর পাহাড়ে যান, তখন বনি ইসরাইলের বড় বুজুর্গরাও আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভের 
ইচ্ছা পোষণ করেন। ফলে মুসা 8 তাদের দশজনকে তুর পাহাড়ে নিয়ে যান। তখন 
আল্লাহ তাআলা তাদেরকেও হিদায়াত ছড়িয়ে দেওয়ার জন্য ইলম দান করেন। এই ইলম 
কখনোই লিখিত হয়নি; বরং তা শুধু তাদের স্মৃতিতে সংরক্ষিত ছিল। এই ইলম তারা 
[রবর্তীদের মুখস্থ করায়, যার ধারা প্রজন্মের পর প্রজন্ম চলে আসছিল। বোখতে নসরের 
গোলামির সময় সেই ইলমকে লিপিবদ্ধ করার নামে ভ্রান্ত আলিমরা তালমুদ লিখে দেয়, 
যাতে তা ধ্বংস না হয়ে যায়। আর এভাবেই দ্বীনের উৎস একের জায়গায় দুটি হয়ে যায়। 
অর্থাৎ একটি তাওরাত ও দ্বিতীয়টি তালমুদ | এটাই ছিল বনি ইসরাইলের সবচেয়ে বড় 
গোমরাহি। তালমুদ কোনো ওহি বা দ্বীনের উৎস ছিল না; বরং তা ছিল উলামায়ে সুদের 
মনগড়া বিধানাবলি, যা তারা বনি ইসরাইলের সামনে দ্বীনের উৎস হিসেবে পেশ করেছিল । 









































অপর দিক থেকে সেই ভ্রান্ত আলিমরা তালমুদ রচনার অপরাধ থেকে আরও অগ্রসর হয়ে 
নবিদের কাজের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা শুরু করে। এই অপপ্রচারের উদ্দেশ্য ছিল নবিদের 
সাধারণ মানুষের স্তরে নিয়ে আসা, যারা ভুল ও গুনাহ করতে পারে (নাউজুবিল্লাহ)। কারণ, 
যদি নবিদের গুনাহ ও ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওহির মধ্যেও ভুল হতে পারে। 
তাই আলিম ও নবির মধ্যে কোনো বিশেষ পার্থক্য নেই। এই প্রোপাগাণ্তাকে প্রমাণ করার 
জন্য নুহ স-কে শরাব পানকারী বলে প্রচার করে (নাউজুবিল্লাহ), লুত কে অশ্লীল 
কাজে লিপ্ত হওয়ার অপবাদ দেয় (নাউজুবিল্লাহ), ইয়াকুব ১-কে নিজের ভাইকে ধোকা 
দেওয়ার মিথ্যা অপবাদ দেয় (নাউজুবিল্লাহ), ইউসুফ, দাউদ, সুলাইমান *-এর নামে 
মিথ্যা প্রেমকাহিনি প্রচার করে (নাউজুবিল্লাহ) । এমনকি সেই ইহুদিদের আলিমদের দাবি 
অনুযায়ী সুলাইমান স বিবির মহব্বতে মূর্তিপূজা শুরু করেন (নাউজুবিল্লাহ) । এগুলো সব 











ক. বর্তমানবিশব্যবা | ৪৯12 


মিথ্যা অভিযোগ ও প্রোপাগাপ্ডা। এই সবকিছুর উদ্দেশ্য ছিল তাওরাত ও নবিদের সম্মান 
কমিয়ে ভ্রান্ত আলিমদের মর্যাদা বৃদ্ধি করা । 


উলামায়ে সু'দের এই চক্রান্ত সফল হওয়ার পর আস্তে আস্তে তালমুদ তাওরাত থেকে বেশি 
গুরুত্বপূর্ণ হওয়া শুরু হয় এবং নবির স্থান ভ্রান্ত আলিমরা দখল করে নেয়। তখনকার 
সময়ে নাজিলকৃত কিতাব ও সহিফাগুলো অধ্যয়ন করলে সহজেই বোঝা যায় যে, বোখতে 
নসরের হামলার কিছু কাল পূর্ব থেকে পরের সকল নবির মূল দাওয়াত সেই আলিমদের 
বিরুদ্ধে ছিল। এ ছাড়াও সেই কিতাবগুলো অধ্যয়নের পর এমনটাও অনুভূত হয় যে, 
বনি ইসরাইলের নবিগণ ও উলামায়ে সু'দের মধ্যে এক ধারাবাহিক দন্দ চলমান ছিল। 
জাকারিয়া, ইয়াহইয়া ও ইসা ৯৬.-এর জমানায় এই ছন্দ অনেক বৃদ্ধি পায়। তখন ভ্রান্ত 
আলিমরা নবিপণকে মিথ্যা প্রতিপন্ন করেই ক্ষান্ত হয়নি; বরং তাদের হত্যা পর্যন্ত শুরু 
করে। ভ্রান্ত আলিমদের অধীনে বনি ইসরাইল যেসব অপরাধ করেছিল, তার আলোচনা 
কুরআনে বিস্তারিত এসেছে। যেমন হককে গোপন করা, হককে বাতিলের সাথে মিলিয়ে 
ফেলা, নবিদের হত্যা করা ও কিতাবুল্লাহর মধ্যে বিকৃতি ঘটানো ইত্যাদি। এগুলো ছিল 
এমন অপরাধ, যার মাধ্যমে সত্য দ্বীনকে মানুষের দৃষ্টি থেকে গোপন করে রাখা হয়। ফলে 
সত্যপন্থী আলিমরা দুর্বল হয়ে পড়েছিল এবং ভ্রান্ত আলিমরা বিজয়ী হয়ে গিয়েছিল। আল্লাহ 
তাআলার কিতাব ও নবিদের নির্দেশনা ত্যাগ করে তালমুদের বানানো বিধান পালনের 
ফলে তারা সত্য দ্বীন থেকে বিচ্যুত হয়ে এক নতুন ধর্মের দিকে চলতে শুরু করে, যাকে 
আজ ইহুদিবাদ বলা হয়। 


তৃতীয় কারণ: বনি ইসব্ালের নধ্যে শিরক ও বিদআতের পাদু্ভাব 


বনি ইসরাইলের গোমরাহির তৃতীয় কারণ ছিল তাদের মধ্যে শিরক ও বিদআত ব্যাপকভাবে 
ছড়িয়ে পড়া । আর তাদের মাঝে শিরক-বিদআত ছড়িয়ে পড়ার মূল কারণ ছিল সত্যপন্থী 
আলিমদের পরিবর্তে ভ্রান্ত আলিমদের আনুগত্য । এর ফলে সমাজে এমন সব সভ্যতা- 
সংস্কৃতি চালু হয়, যার সাথে আল্লাহর বিধান ও নবিদের দাওয়াতের কোনো সম্পর্ক ছিল 
না। যা বনি ইসরাইলকে আস্তে আস্তে দ্বীন থেকে সরিয়ে দেয়। 



































দ্বিতীয় প্রকারের শিরক ছিল আল্লাহ তাআলার সত্তা ও সিফাতের মধ্যে শিরক । যেমন উজাইর 
॥৯-কে আল্লাহ তাআলার সন্তান বলা । আরও কিছু ভয়াবহ শিরক ছিল, যা ফিলিস্তিনের 
অধিবাসীদের থেকে এসেছিল। আল্লাহ তাআলা বনি ইসরাইলকে ফিলিস্তিন বিজয় করে 
সেখানে বসবাসকারী জাতিকে পূর্ণভাবে নিঃশেষ করে দেওয়ার আদেশ দিয়েছিলেন। কিন্তু 
সাথে সম্পর্ক বৃদ্ধি করে তাদের শিরকগুলো গ্রহণ করে নেয়। 





7২3৫০. ইতিহাসের আরনায় কৌ 


ও তার স্ত্রীর নাম আশিরা ৷ এদের থেকে আরও মূর্তি জন্ম নেয়, যেগুলোকে অনেক কাজের 
দ্বাযিত্বশীল মনে করা হতো। কোনোটা রিজিকের মূর্তি ও কোনোটা বিপদদাতা ইত্যাদি 
(নাউজুবিল্লাহ) । এগুলোর মধ্যে 'বা-ল' (9৫41) মূর্তিটি সবচেয়ে শক্তিশালী হিসেবে গণ্য 
হতো, যার বিবির নাম ছিল 'আস্তারাত' (Ashtoreth) | বনি ইসরাইলের ইতিহাসে এই 
কথা স্বীকৃত যে, তারা পরিপূর্ণভাবে 'বা-ল ও আস্তারাত' পূজায় লিপ্ত ছিল। আল্লাহ তাআলা 
তাদের হিদায়াতের জন্য ইলইয়াস ২৯-কে প্রেরণ করেন এবং উনার মূল দাওয়াত ছিল 
“বা-ল' পূজার বিরুদ্ধে।৯ 


শিরক ও কুফুরের আরেকটি প্রকার বনি ইসরাইলের মধ্যে ব্যাপকতা লাভ করে। সেটা 
হলো জাদু শিক্ষা ও নিজেদের স্বার্থে তা ব্যবহার করা । এই সমস্যা অনেক ব্যাপকতা লাভ 
করে, যার আলোচনা কুরআনের সুরা বাকারাতে এসেছে। এই জাদু দ্বারা তারা স্বামী-ত্রীর 
মাঝে বিচ্ছেদ পর্যন্ত ঘটাত ২২ 




















SED ESS SG SE SAE 508 JS ৩৪০৩1 

“নিশ্চয় ইলইয়াস ছিল রামুল। যখন সে তার সম্প্রদায়কে বলল, “তোমরা কি ভয় করো নাঃ তোমরা কি 
বাআল দেবতার ইবাদত করবে এবং সর্বোত্তম শরষ্টাকে পরিত্যাগ করবে।'” (সুরা আস-সাফফাত, ৩৭ : 
১২৩-১২৫) 

২২. দেখুন, সুরা বাকারার ১০২ নং আয়াত । 


কৌ বর্তমান বিশ্বব্যব্থা ; ৫১ ৮2 


|| 





ইহুদিদের পুরাতন ইতিহাস থেকে প্রাপ্ত বিশ্বাসসমূহ 


তারা দ্বীনের মধ্যে নিজেদের বানানো বিশ্বাস ছড়ানো শুরু করে। তারা ইহুদিদের নতুন 
প্রজন্মকে বলা শুরু করে যে, ইহুদিরাই আল্লাহ তাআলার বাছাইকৃত জাতি এবং অন্যদের 
থেকে অনেক উর্ধ্বে ও উত্তম। তাই দুনিয়াকে শাসন করার অধিকার শুধু ইহুদিদের । 
উলামায়ে সু'রা নতুন প্রজন্মকে আরও বিশ্বাস করায় যে, ফিলিস্তিন ভূখণ্ড আল্লাহ তাআলা 
চিরদিনের জন্য বনি ইসরাইলকে দিয়ে দিয়েছেন। এই ভূমিতে শুধুই তাদের অধিকার 
রয়েছে। আর যারা তাদের থেকে এই ভূমি ছিনিয়ে নিয়েছে, সেই খ্রিষ্টান ও মুসলিমরা 
হচ্ছে জালিম । তাই এই ভূমি ফিরিয়ে আনা তাদের সবচেয়ে বড় সাওয়াবের কাজ। তারা 
নতুন প্রজন্মকে আরও শিক্ষা দেয় যে, তাদের মূল ইবাদতগৃহ হচ্ছে হাইকালে সুলাইমানি। 
যে হাইকালের ওপর মুসলিমরা মাসজিদুল আকসা বানিয়ে রেখেছে। সেটাকে ধ্বংস করে 
হাইকালে সুলাইমানি নির্মাণ করা ইহুদিদের ইমানের অংশ । 


উলামায়ে সু'রা আসমানি কিতাব থেকে নবিদের সুসংবাদগুলো দেখিয়ে নতুন প্রজন্মকে বলে 
যে, বাইতুল মুকান্দাস পুনরায় তাদের হাতে আসবে এবং হাইকালে সুলাইমানি দ্বিতীয়বার 
প্রতিষ্ঠিত হবে। যার পর তাদের হাতে সুলাইমান ্র২-এর মতো বৈশ্বিক ক্ষমতা প্রতিষ্ঠিত 
হবে। যার প্রেক্ষিতেই নতুন প্রজন্ম এই বিশ্বাসকে ধারণ করে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য 
নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। তারা নবিদের আনীত কিতাব তাওরাত, জাবুর, 
ইনজিলসহ সহিফাগুলোর হিদায়াত থেকে অনেক দূরে সরে গেছে। ফলে এখন শুধু তাদের 
কাছে রয়েছে বনি ইসরাইলের বংশীয় অধিকারের ভিত্তিতে ফিলিস্তিনের ভূমির মিথ্যা দাবি, 
মিথ্যা মাসিহের দাবি, মিথ্যা হাইকালে সুলাইমানির দাবি এবং সুলাইমান ঞ-এর মতো 
বৈশ্বিক ক্ষমতার স্বপ্ন । এটাই আজকের ইহুদিবাদ ও তাদের ধর্ম, যার সাথে নবিদের শিক্ষা 
ও আল্লাহ তাআলার নাজিলকৃত হিদায়াতের দূরতম সম্পর্ক নেই। 


এখন আমরা ইহুদিদের মিথ্যা বিশ্বাসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা পেশ করব : 


আল্লাহ তাআলার প্রিয় জাতি 
অ-ইহুদিদের ব্যাপারে গোয়েমের বিশ্বাস 
প্রতিশ্রুত ভূমির বিশ্বাস 
দানিয়েলের দুআ ও মহান লক্ষ্য 
ইলিয়াসংক্রান্ত বিশ্বাস 

মাসিহসংক্রান্ত বিশ্বাস 

হাইকালে সুলাইমানিসংক্রান্ত বিশ্বাস 


















































৫২ ৷ ইতিহাসের আয়নায় কে 


আল্লাহ তাআলার দ্রিয় জাতি 


ইহুদিরা নিজেদের পুরাতন ইতিহাস থেকে প্রথম যে বিশ্বাস গ্রহণ করেছে তা হলো, আল্লাহ 
তাআলা সমস্ত বনি আদমের মধ্যে শুধু বনি ইসরাইল বংশকে বিশেষভাবে নির্বাচন করেছেন 
কোনো শর্ত ছাড়াই ৷ অর্থাৎ বনি ইসরাইল যা-ই করুক আল্লাহ তাআলার প্রিয় ও বাছাইকৃত 
জাতি হিসেবেই থাকবে । এই দুনিয়াকে আল্লাহ তাআলা শুধুই ইহুদিদের জন্যই সৃষ্টি 
করেছেন, কেননা তারা নবিদের সন্তান। এই দাবি প্রমাণের জন্য তারা তাদের ওপর 
নাজিল হওয়া আল্লাহ তাআলার নিয়ামতগুলো নিয়ে আলোচনা করে। যেমন তাদেরকে 
ফিরআওন থেকে নাজাত দিয়েছেন। সিনাই মরুতে মান্না-সালওয়া পাঠিয়েছেন। মরুতে 
নির ব্যবস্থাস্বরূপ বারোটি ঝরনা প্রবাহিত করেছেন। পুনরায় তাদেরকে ফিলিস্তিনের 
বাদশাহি ফিরিয়ে দিয়েছেন, যাতে সেখানে বসবাস করতে পারে। যখনই ইহুদিদের 
সামনে কোনো সমস্যা তৈরি হয়েছে, তাদের জন্য কোনো মাসিহ প্রেরণ করেছেন, যিনি 
তাদের সেই সমস্যা সমাধানের অসিলা হয়েছেন সেই মাসিহদের মধ্যে রয়েছেন মুসা ৯, 
তালুত, দাউদ %, বাদশাহ জুলকারনাইন এবং সর্বশেষ আরেকজন মাসিহ রয়েছে, যাকে 
তারা মাসিহ দাজ্জাল বলে ডাকে। 











E 











আল্লাহ তাআলা কুরআনের কয়েক জায়গায় তাদের এই ভুল বিশ্বাসের ভ্রান্তি নিয়ে 
আলোচনা করেছেন।* আল্লাহ তাআলা বনি ইসরাইলকে নিজ নিয়ামত স্মরণ করিয়ে 
বলেছেন যে, এই ইহসান বনি ইসরাইলের সেই সমস্ত মুসলিমের জন্য ছিল, যারা নবিদের 
আনুগত্য করত যখন তাদের থেকে কোনো ভুল প্রকাশিত হতো, তখন তারা গুনাহ থেকে 
ইসতিগফার করে আল্লাহ তাআলার আনুগত্যে লেগে যেত । আল্লাহ তাআলা এই নিয়ামতের 
কথা বর্ণনার পাশাপাশি বনি ইসরাইলের অবাধ্য ব্যক্তিদের পক্ষ থেকে নিয়ামতের অস্বীকার, 
জিহাদ ত্যাগ করা, নবিদের নাফরমানি, উলামায়ে সু'দের আনুগত্য, নবিদের হত্যা করা, 
কিতাবুল্লাহতে বিকৃতি ও হক গোপন করার কারণে তাদেরকে অপরাধীও সাব্যস্ত করেছেন। 











আলিমরা বলেছেন, আল্লাহ তাআলার এই ইহসান ও নিয়ামতগুলো ছিল বনি ইসরাইলের 
মধ্যে যারা নবিদের আনুগত্যকারী মুসলিম, তাদের জন্য । এগুলো কাফির ইহুদিদের 
জন্য নয়, যারা প্রথমে ইসা ৬৬-কে অস্বীকার করেছে, অতঃপর মুহাম্মাদ $-কে অস্বীকার 
করেছে। যার মধ্যে আজকের সমস্ত ইহুদি অর্তভুক্ত। কিন্তু তারা গত দুইশ বছর পূর্ব থেকে 


f হন দ্র 
i 5214৮290005 $40 lg 





দি হিরা বলে, ৮ LE আপনি বলুন, “তবে তিনি তোমাদেরকে 
পাপের বিনিময়ে কেন শান্তি দান করবেন? বরং তোমারাও অন্যান্য সৃষ্ট মানবের অন্তর্ভুক্ত সাধারণ মানুষ। 
তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শান্তি প্রদান করেন। নভোমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের 
মধ্যে যা কিছু আছে, তাতে আল্লাহরই আধিপত্য রয়েছে এবং তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে।” (সুরা 
আল-মায়িদা, ৫ : ১৮) 


ক রতন বিশবরযবহা_; ৫৩ 





নিজেদের এই বিশ্বাসগুলো খ্রিষ্টানদের মাঝেও প্রচার শুরু করে এবং তাদের অধিকাংশকে 
এটা বিশ্বাস করাতে সক্ষম হয় যে, ইহুদিরাই হচ্ছে আল্লাহ তাআলার একমাত্র নির্বাচিত 
জাতি এবং ফিলিস্তিনের ওপর শুধু তাদেরই অধিকার রয়েছে। 


অ-হহদিদের ব্যাপারে গোয়েম বিশ্বাস 


আল্লাহ তাআলার বাছাইকৃত ও নির্বাচিত জাতি হওয়ার বিশ্বাসের ফলে ইহুদিদের ধারণা 
হচ্ছে সকল মানুষ দুই প্রকার, ইহুদি ও অ-ইহুদি। অ-ইহুদিদের জন্য তাদের কিতাবে 
'গোয়েম' (9০)710) শব্দ ব্যবহার করা হয়েছে। 'গোয়েম' একটি ইবরানি শব্দ, যার অর্থ 
নিচু শ্রেণির মানুষ । শব্দটিকে কখনো গোলাম ও কখনো জন্তুর জন্যও ব্যবহার করা হয়। 
তারা সমস্ত মানুষের থেকে উত্তম হওয়ার ফলে অন্যদের 'গোয়েম' উপাধি দিয়ে থাকে 
এবং নিজেদের থেকে নিম শ্রেণির মনে করে। এই আকিদা অনুযায়ী বাকি সমস্ত মানুষকে 
ওপর যেকোনো ধরনের বাড়াবাড়ি বৈধ । বিশেষ করে তাদের থেকে বিভিন্নভাবে মোটা 
অংকের সুদ উসুল করা, যদিও তালমুদের বর্ণনা অনুযায়ী সুদি কারবার হারাম । এমনিভাবে 
'গোয়েমদের' জান-মাল ও সম্মানসহ সবকিছু দখল করা ইহুদিদের জন্য বৈধ । 


প্রতিশ্রুত ভূমির বিশ্বাস 


ইহুদিদের তৃতীয় আকিদা হচ্ছে, প্রতিশ্রুত ভূমির বিশ্বাস। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, সেই 
ভূমি, যার প্রতিশ্রুতি বনি ইসরাইলকে দেওয়া হয়েছে। ইহুদিদের আকিদা হচ্ছে, ফিলিস্তিন 
বিশেষ করে জেরুজালেমকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইহুদিদের জন্য নির্দিষ্ট করে 
দিয়েছেন। তাই এই ভূমিতে শুধুই তাদের অধিকার রয়েছে। খ্রিষ্টান ও মুসলিম যারা 
তাদের নিকট “গোয়েম', তারা ফিলিস্তিনে অবৈধ দখল করে রেখেছে, আর এই বিশ্বাসের 
ভিত্তিতেই বর্তমানের ইহুদিরা ‘গ্রেটার ইসরাইল' প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। 


ইসরাইলি সাম্রাজ্যের সীমানা কী হবে? এর উত্তর পাওয়ার জন্য আমাদের দ্বিতীয়বার বনি 
ইসরাইলের ইতিহাসের ওপর নজর বুলাতে হবে। বনি ইসরাইলের শুরু ইয়াকুব ৬ 
থেকে হয়েছে। তার মূল বাসভূমি ছিল ফিলিস্তিনের কিনান। পরবর্তী সময়ে তিনি নিজ 
বংশধরসহ সন্তান ইউসুফ ৯-এর হুকুমতের সময় মিশরে আবাদ হয়ে যান। পুনরায় তারা 
মুসা শ্ু.-এর যুগে মিশর থেকে বের হয়ে সিনাই মরুতে অবস্থান গ্রহণ করে। অতঃপর 
তার অফাতের পর ইউশা *-এর সময় তারা ফিলিস্তিনে প্রবেশ করে। অতঃপর বোখতে 
নসরের হাতে দেশান্তরিত হওয়ার মাধ্যমে ইরাকের এলাকা ইরান, শাম ও জাজিরাতুল 
আরবে ছড়িয়ে পড়ে । তেমনিভাবে টাইটাসের সময় এবং তারপর খ্রিষ্টান ও ইসলামের 
যুগেও ইহুদিরা বিভিন্ন এলাকায় দেশান্তর হয়। 




















২৫৪ 7 ইতিহাসের আয়নায় কে 


আজকের ইহুদিরা সেই সব এলাকাকে বিশাল ইসরাইলি সাম্রাজ্যের অংশ মনে করে, 
যেখানে তারা বিভিন্ন সময় বসবাস করত। তাদের স্লোগান হচ্ছে, নীল থেকে ফোরাত 
ও খাইবার থেকে কিনান পর্যন্ত এলাকা তাদের ভূমি'। যদি কেউ বর্তমানের ইসরাইলের 
পতাকার দিকে লক্ষ করেন, তাহলে প্রতিশ্রুত ভূমির বিশ্বাস ভালোভাবে বুঝতে পারবেন । 
সেখানে ওপরে নিচে দুটা নীল দাগ ও মধ্যে ছয় কোণবিশিষ্ট তারা রয়েছে। দুই নীল দাগ 
হচ্ছে, নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত অঞ্চল, যা বিশাল ইসরাইল রাজ্যের সীমানা । 
ছয় কোণবিশিষ্ট তারকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে, তাদের বিশ্বাস অনুযায়ী এটা দাউদ ২.-এর 
নিশানা, যা তার পতাকাতে ছিল। তারা এটাকে ‘ডেভিড স্টার" (4 514) বলে 
থাকে । বর্তমানে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিশাল ইসরাইলি সাম্রাজ্যের ওপর দাউদ ৬-এর 
বংশের শাসন প্রতিষ্ঠা করা। 











আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসা ৬.-এর সাথে কৃত ফিলিস্তিন ভূমির ওয়াদা বনি 
ইসরাইলের অযোগ্যতা, চরিব্রহীনতা ও ভ্রষ্ট বিশ্বাসের কারণে যদিও অনেক পরে অর্জিত 
হয়েছিল। তবে তা ফিরে পাওয়ার পরেও তারা সেটাকে সংরক্ষণ করতে পারেনি । কিন্তু 
আজ তারা সময়ের বিবর্তনে ও তাদের মনগড়া বিশ্লেষণের মাধ্যমে নতুন প্রতিশ্রুত ভূমির 
বিশ্বাসকে সত্য বানানোর চেষ্টায় লিপ্ত। তাদের সমস্ত শক্তি ও ধোকার মাধ্যমে তারা এই 
বিশ্বাস বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছে। 


ইলিয়া-এর বিশ্বাস 


ইহুদিদের প্রতিশ্রুত ভূমিতে ফিরে আসার সফর ‘ইলিয়া’ (iz) নামে প্রসিদ্ধ । পুনরায় 
জেরুজালেমে ফিরে আসার সফরকে তারা অনেক কঠিন যুক্তি দিয়ে বর্ণনা করে। এই 
সফরের প্রথম ধাপ হচ্ছে, পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়া ও দ্বিতীয় ধাপ হচ্ছে, পুরো দুনিয়ার 
ওপর কন্ট্রোল প্রতিষ্ঠা করা। ইহুদিদের পুরাতন কিতাবগুলোর মধ্যে এই সফরের নকশা 
পাওয়া যায়। সেখানে যে সমস্ত এলাকা তার সীমার ভেতর দেখানো হয়েছে, সেগুলোর 
মোড় উসমানি খিলাফতের দিকে । 


বিংশ শতাব্দীর শুরুতে ব্রিটেন রাজ্যের সাহায্যে ফিলিস্তিনের বুকে ইহুদিদের স্থানান্তরকে 
তারা ইলিয়া মনে করে থাকে। 

















মাসিহের বিশ্বাস 


মাসিহ বলা হয়, সেই ব্যক্তিকে, যাকে আল্লাহ তাআলা বিশেষ কোনো সময়ে বিশেষ 
কোনো লক্ষ্যে প্রেরণ করেন, যিনি আল্লাহ তাআলার হুকুমে মানুষকে সাহায্যের জন্য কাজ 
করেন। ইহুদিরা তাদের কিতাবে কয়েকজন মাসিহের আলোচনা উল্লেখ করেছে, যারা 











কৌ বর্তমান বিশ্বব্যবস্থা ৫৫ 














পূর্বে গত হয়েছে। তাদের দাবি অনুযায়ী শুধু একজন মাসিহ বাকি রয়েছেন, যিনি এসে 
তাদের হাতে সুলাইমান *%-এর মতো সালতানাত প্রতিষ্ঠা করে দেবেন। ইহুদিদের এই 
মাসিহ মূলত দাজ্জাল, যাকে আসল মাসিহ ইসা ১% হত্যা করবেন। ইহুদিরা ইসা ৬২-কে 
মাসিহ মানতে অস্বীকার করে, কারণ তিনি দাউদ ৬১-এর বংশ থেকে ছিলেন না। ইহুদি 
আলিমরা বলত, মাসিহ দাউদ ২১-এর বংশ থেকে আসবে । আর এটা তারা নিজ থেকে 
বানিয়ে বলত, বাস্তবে আম্বিয়ায়ে কিরাম এমন কোনো কথা বলেননি । 


খ্রিষ্টানরা ইসা »-কে মাসিহুল্লাহ মনে করে এবং দ্বিতীয়বার তিনি দুনিয়াতে আসার 
ওপর বিশ্বাসও রাখে। কিন্তু তারা এই বিশ্বাস করে, ইসা ৬.-এর পুনরায় প্রত্যাবর্তন শুধু 
খ্রিষ্টানদের মধ্যে হবে, মুসলিম বা ইহুদিদের মধ্যে নয়। তারা বলে, ‘তিনি আবার ফিরে 
এসে সৎ খ্রিষ্টানদের বাছাই করে সাথে নেবেন। ফলে দুনিয়াতে ভালো-খারাপের বিশাল 
যুদ্ধ হবে, যাকে তারা “আরমাগেডন' বলে । এই যুদ্ধে সৎ ব্যক্তিরা বিজয়ী হবে এবং ইসা 
অই দুনিয়াতে ইনসাফের শাসন প্রতিষ্ঠা করবেন। মুসলিমদের বিশ্বাস হচ্ছে, ইসা ৬. 
নিহত হননি; বরং তাকে আল্লাহর হুকুমে দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। 
ইমাম মাহদির সময়ের শেব দিকে আল্লাহর ইচ্ছায় তিনি দুনিয়াতে এসে দাজ্জালকে হত্যা 
করবেন এবং সমস্ত বাতিল দ্বীনকে খতম করে সত্য দ্বীনকে পূর্ণরূপে বিজয়ী করবেন। 
বর্তমানে ইহুদিরা মাসিহ দাজ্জালের অপেক্ষায় আছে এবং তার সংবর্ধনার জন্য প্রস্তুতি 
নিচ্ছে। 




















হাইকালে সুলাইমানির বিশ্বাস 


ইহুদিদের বিশ্বাস অনুযায়ী হাইকালে সুলাইমানি, যা সুলাইমান ৯ বানিয়েছেন, তা দুবার 
ধ্বংস হয়েছিল। প্রথমবার বোখতে নসরের হাতে, যা পরে জুলকারনাইনের সময় আবার 
নির্মিত হয়। দ্বিতীয়বার ৭০ খ্রিষ্টাব্দে রোমান বাদশাহ টাইটাসের হাতে এবং সেই সময় 
থেকে বর্তমান পর্যন্ত তা আর নির্মাণ করা হয়নি। তাই বর্তমান ইহুদিদের ওপর আবশ্যক 
হচ্ছে, হাইকালের সুলাইমানিকে দ্বিতীয়বার নির্মাণ করা । তাদের আরও বিশ্বাস হচ্ছে, 
হাইকালের দ্বিতীয় নির্মাণ তাদের মাসিহ দাউদ এসে করবেন; কিন্তু তার জন্য পরিস্থিতি 
প্রস্তুত করা তাদের দায়িতব। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, তারা যেখানে হাইকাল 
নির্মাণ করতে চাচ্ছে, সেখানেই মাসজিদুল আকসা নির্মিত রয়েছে। তাই হাইকাল নির্মাণের 
জন্য মাসজিদুল আকসা ধ্বংস করা আবশ্যক । এই লক্ষ্য বাস্তবায়নের জন্য তারা একের 
পর এক ষড়যন্ত্র ও মসজিদের নিচে সুড়ঙ্গ করছে; বরং তা প্রকাশ্যে ঘোষণা করেও বিশ্বের 
মানুষকে জানিয়ে দিচ্ছে। 


মুসলিমদের বিশ্বাস অনুযায়ী সুলাইমান ৬ হাইকাল নির্মাণ করেননি; বরং মাসজিদুল 
আকসাকেই সম্প্রসারণ করেছেন। এই মসজিদ মুসলিমদের প্রথম কিবলা আর হাইকাল 
একটি মিথ্যা কাহিনি, যা ইহুদিরা মাসজিদুল আকসা ধ্বংসের জন্য তৈরি করেছে। 


























ভাবুতে সাকিনার বিশ্বাস 


তাবুতে সাকিনা একটি কাঠের বাক্স । যার মধ্যে এক বর্ণনামতে সেই তাওরাত রয়েছে, যা 
আল্লাহ তাআলা মুসা ভ্র১-কে তুর পাহাড়ে কথা বলার সময় দান করেছিলেন । এ ছাড়াও 
মুসা ৮-এর লাঠি ও মান্না-সালওয়া রয়েছে। এই বাক্স আল্লাহ তাআলা বনি ইসরাইলকে 
তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য সংরক্ষিত রেখেছেন। বনি ইসরাইল 
এটাকে নিজেদের জন্য বরকত ও উত্থানের কারণ মনে করে। এই তাবুত বা বাক্সকে 
তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। যা তালুতের বাহিনীকে নিদর্শন হিসেবে ফিরিয়ে 
দেওয়া হয়। অতঃপর বোখতে নসরের সময় দ্বিতীয়বার হারিয়ে যাওয়ার পর উজাইর 
৯৮-এর সময় পুনরায় ফিরে আসে । কিন্তু পরে তা আবারও হারিয়ে যায়। ইহুদিদের বিশ্বাস 
হচ্ছে, মাসিহে দাউদ দাজ্জালের সময় এই বাক্স পুনরায় ফিরে আসবে এবং তা তাদের 
চিরকালেন উত্থানের কারণ হবে। 














দানিয়েল &৮-এর দুআ ও মহান লক্ষ্য 


ইহুদিদের কিতাবে নবিদের সহিফাগুলোর একটি সংকলন রয়েছে। সেখানে থাকা সর্বশেষ 
সহিফাটি ‘কিতাবে দানিয়েল’ নামে প্রসিদ্ধ । বনি ইসরাইলের বর্ণনা অনুযায়ী বোখতে 
নসরের গোলামির সময় দানিয়েল ৪ ছিলেন তাদের কাছে প্রেরিত সর্বশেষ নবি। বনি 
ইসরাইলের কাছে দানিয়েল ৮-এর প্রসিদ্ধির দুটি কারণ ছিল । একটা হলো তিনি স্বপ্নের 
ব্যাখ্যায় অনেক দক্ষ ছিলেন অনেকটা ইউসুফ &-এর মতো । দ্বিতীয় কারণ হচ্ছে, আল্লাহ্‌ 
তাআলা তাকে শেষ জমানায় সংঘটিতব্য ঘটনাগুলোর বিস্তারিত ইলম দান করেছিলেন । 
তবে পরবর্তী সময়ে এই ঘটনাগুলোর 'ভুল ব্যাখ্যা" বনি ইসরাইলের মধ্যে গোমরাহির এক 
বিশাল দরজা খুলে দেয়। 


ইবনে কাসির » স্বীয় ইতিহাস-গ্রন্থে দানিয়েল ২-এর সাথে সংশ্লিষ্ট একটি আশ্চর্য ঘটনা 
বর্ণনা করেছেন। আৰু মুসা আশয়ারি ৭ যখন ইরানের তাসতার শহর বিজয় করেন, তখন 
এক ব্যক্তি তার কাছে এসে বলে, এই শহরে একটি লাশ আছে, যাকে মানুষ দানিয়েল 
%&-এর লাশ মনে করে। এর সাথে সোনা ও রুপার একটি ভান্ডার রয়েছে । আবু মুসা 
আশয়ারি & যখন লাশের জিয়ারত করেন, তখন সেখানে একটি খাজানা, একটি আংটি 
ও একটি লিখিত সহিফা দেখতে পান । এই ঘটনা উমর এ-এর কাছে লিখে পাঠানো হলে 
তিনি লাশকে দাফন করে খাজানা গরিবদের মাঝে বষ্টন করে দেওয়া ও আংটি আবু মুসা 
আশয়ারি &-কে দিয়ে দেওয়ার আদেশ দেন। সহিফাটি কাব আহবার এ অনুবাদ করেন, 
যিনি ইসরাইলি রিওয়ায়াতে অনেক পারদর্শী ছিলেন। সেই সহিফায় উম্মতে মুহাম্মাদির 
নিদর্শন ও তাদের উানের বিস্তারিত আলোচনা ছিল। 
































(ক বর্তমান বিশ্বব্যব্থা ৫৭ 1 


রি 








ইহুদিদের নিকট প্রসিদ্ধ মত হচ্ছে, বনি ইসরাইল যখন বোখতে নসরের কাছে বন্দী 
ছিল, তখন দানিয়েল :-কে তাদের নবি হিসেবে পাঠানো হয়। তারা তখন তার কাছে 
আবেদন জানায়, যাতে তিনি তাদের মুক্তি ও ফিলিত্তিনে ফিরে যাওয়া এবং হাইকালে 
সুলাইমানি নির্মাণের ক্ষমতা প্রাপ্তির জন্য আল্লাহ তাআলার কাছে দুআ করেন। তাদের 
দাবি অনুযায়ী দানিয়েল ৬. দুআ করেন। যার ফলে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে তাকে 
সুসংবাদ দেন যে, তার দুআ কবুল হয়েছে। আল্লাহ তাআলা একজন বাদশাহ পাঠাবেন, 
যিনি তাদেরকে গোলামি থেকে মুক্তির পাশাপাশি ফিলিস্তিনে যেতে সাহায্য করবেন এবং 
হাইকালে সুলাইমানি নির্মাণেও সাহায্য করবেন। অতঃপর দুনিয়াতে সুলাইমান *-এর 
মতো তাদের ক্ষমতা একজন মাসিহের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। ইহুদিরা তখন দানিয়েল 
২৬-এর সুসংবাদকেই তাদের মুল লক্ষ্য বানিয়ে নেয় এবং তা অর্জনের জন্য চেষ্টা-পরচেষ্টা 
করতে থাকে । এই লক্ষ্যে তিনটি অংশ রয়েছে: 


১- ইহুদিদের বাইতুল মুকাদ্দাসে ফিরে যাওয়ার অনুমতি। 
২- হাইকালে সুলাইমানি দ্বিতীয়বার নির্মিত হওয়া। 
৩- সুলাইমান ৯.-এর যুগের মতো বৈশ্বিক ক্ষমতা পুনরায় প্রতিষ্ঠিত হওয়া । 





ইসা ১-কে হত্যার ষ্তযন্ত্র এবং ইহদি ও খ্বিষ্টবাদের শুরু 


ইসা *৯-এর হত্যার ষড়যন্ত্রের মধ্য দিয়ে দুনিয়াতে দুটা নতুন ধর্ম অর্থাৎ ইহুদিবাদ ও 
খ্রিষ্টবাদ জন্ম নেয়। ইহুদিবাদ ছিল সত্য দ্বীন থেকে বিচ্যুত তালমুদের বিধান ও ভ্রান্ত 
আলিমদের নির্দেশনায় পরিচালিত এক নতুন দ্বীন, যার সাথে মুসা ৯৪-এর দ্বীনের কোনো 
সম্পর্ক ছিল না। এখন ইহুদিরা দানিয়েল *-এর দুআর ভিত্তিতে একজন মাসিহের 
অপেক্ষায় রয়েছে, যে তাদের দাবি অনুযায়ী দাউদ *-এর বংশ থেকে আসবে, যার 
নেতৃত্বে তারা প্রতিশ্রুত ভূমি দখল করবে, হাইকালে সুলাইমানি পুনরায় নির্মাণ করবে এবং 
দুনিয়াতে বৈশ্বিক হুকুমত প্রতিষ্ঠা করবে। 




















অপরদিকে খ্রিষ্টানরাও সেই দ্বীনের ওপর টিকে থাকেনি, যা ইসা ৯২ নিয়ে এসেছেন । তারা 
এই দ্বীনের মধ্যে তাহরিফ করে এবং সেন্ট পৌল (5101 Pau!) এর ভ্রান্ত ব্যাখ্যা গ্রহণ করে 
পুরো দ্বীনকেই পরিবর্তন করে ফেলেছে। 


৫৮: ইতিহাসের আয়নায় ক 





ইহুদিদের নতুন ইতিহাস 


ইহুদিদের নতুন ইতিহাস অনেক জটিল এবং এই ইতিহাস পুরো দুনিয়াতে বিস্তৃত। 
ইহুদিদের একই সময়ে কয়েকটি যুগের এবং কয়েকটি এলাকার ইতিহাস আছে। যখন 
তাদেরকে রোমানরা জেরুজালেম থেকে বের করে দিয়েছিল, তখন তারা শাম, ইরাক, 
জাজিরাতুল আরব, ইয়ামান, পারস্য ও আন্তকিয়াতে ছড়িয়ে পড়ে । তবে যেহেতু এই 
এলাকাগুলোতেও রোমানদের কঠিন দখল প্রতিষ্ঠিত ছিল, তাই প্রত্যেক অঞ্চলেই তারা 
নতুন শাসক ও বিপদের মুখোমুখি হয়। আর এই সবই আলাদা আলাদা ইতিহাস। কিন্তু 
চতুর্দশ শতাব্দীতে রোমান বাদশাহ কনস্টানটাইন (Connie) যখন খ্রিষ্টান হয়ে 
যায়, তখন শামে ইহুদিরা নতুন বিপদের মুখোমুখি হয়। সপ্তম শতাব্দীতে ইসলামের 
আগমনের পর জাজিরাতুল আরব ও ইয়ামানে ইহুদিরা আবার নতুন সমস্যার মুখোমুখি হয়। 
পরবর্তী সময়ে তাদেরকে আরব থেকেও বের করে দেওয়া হয়। 


ইসলামের উত্থানের সময় যখন ইসায়িরা পূর্ব ইউরোপে পোপতত্র প্রতিষ্ঠা করে, তখন 
সেখানে ইহুদিরা নতুন বিপদের সম্মুখীন হয়। এয়োদশ শতাব্দীতে কাফকাজের খিসার 
জাতি (1752219) হারা ইহুদিবাদ গ্রহণ করেছিল___তাতারদের হামলার ফলে সেখান 
থেকে পলায়ন করে পূর্ব ইউরোপে চলে আসতে বাধ্য হয়, ফলে ইউরোপে ইহুদিদের নতুন 
ইতিহাস শুরু হয়। তেমনিভাবে পঞ্চদশ শতাব্দীতে যখন আন্দালুস খ্রিষ্টানরা দখল করে 
নেয়, তখন মুসলিমদের সাথে ইনুদিরাও সেখান থেকে বের হয়ে যেতে বাধ্য হয়, ফলে 
তখন তারা ইতালি ও উসমানি সালতানাতের দিকে চলে আসে। সর্বশেষ ফরাসি বিপ্লবের 
পর ইহুদিরা এক নতুন যুগে প্রবেশ করে । মোটকথা ইহুদিদের ইতিহাস এতগুলো ধাপ 
পাড়ি দিয়েছে, যা এই কিতাবে আলাদা আলাদা বর্ণনা করে শেষ করা যাবে না। তাই 
আমরা এখানে ইহুদিদের ইতিহাসকে পীচটি বড় অংশে ভাগ করে সেগুলোর ধারাবাহিক 
আলোচনা করব। 


























iii 
tl 
3 





কৌ বর্তমান বিশব্যবস্থা ৷ ৫৯ 27 


১৭০০ খ্রিষ্টাব্দে রোমানরা যখন ইহুদিদেরকে জেরুজালেম থেকে বের করে দেয়, তখন 
[রা শাম, ইরাক, ইরান, মদিনা ও তুর্কি ইত্যাদি এলাকাতে ছড়িয়ে পড়ে । এটা ছিল 
[দের অনেক কষ্টের যুগ। তাদের স্বপ্নের ভূমি তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। 
তাদের সাথে রোমানদের আচরণ ছিল অনেক কঠোর ৷ শামে ইহুদিদেরকে দুই দিক থেকে 
'প মোকাবিলা করতে হতো । একদিকে ছিল মুশরিক রোম অন্যদিকে ইসা *-এর 
[নীত সত্য দ্বীনের অনুসারীগণ ৷ ইহুদিদের ষড়যন্ত্রে সত্য দ্বীনের মধ্যে পৌলের মতবাদ 
মিশ্রিত হওয়ার পর এই নতুন সৃষ্টি হওয়া খ্িষ্টবাদ তখন সত্যপন্থী দ্বীনদার ও ইহুদিদের 
বিরোধিতা শুরু করে। 


এ গে 





| 











এ 





সেই যুগেও তাদের ওপর কয়েকবার গণহত্যা চালানো হয়েছিল । আল্লাহ তাআলার শাস্তির 
ফলে তখন তারা এক স্থান থেকে অপর স্থানে ঘুরপাক খেতে থাকে এবং পুরো দুনিয়াতে 
লাঞ্ছনার জীবনযাপন করতে থাকে । অথচ সেই সময়ও ভ্রান্ত আলিমরা তাদের পিছু ছাড়েনি। 
তাদের এই কথা বোঝাতে থাকে যে, তারা আল্লাহ তাআলার শাস্তির কারণে জেরুজালেম 
থেকে বহিষ্কৃত হয়নি বরং রোমানদের জুলুমের ফলে এমন হয়েছে। সুতরাং তারা একটি 
মাজলুম জাতি এবং ফিলিস্তিন ভূমি তাদেরকে চিরকালের জন্য লিখে দেওয়া হয়েছে, তাই 
যাচ্ছে। 


খ্রিষ্টান সাম্বাজ্যে ইহদিদের অবস্থান 


ইহুদিরা একদিকে ধারাবাহিক গণহত্যা ও দেশান্তরের শিকার হয়ে অপদস্থতার জীবনযাপন 
করছিল, অপরদিকে ইসা *:-এর আনীত সত্য দ্বীনের বিপরীতে তাদের চত্রান্তও পুরো 
দমে চলছিল । তারা ইসা ৬৯-এর সঙ্গীদের মধ্যে একজন চত্রান্তকারী প্রবেশ করিয়ে দেয় । 
সে ছিল এক ইহুদি আলিম যে “সেন্ট পৌল' নামে পরিচিত। সে ধোকা দেওয়ার জন্য সত্য 
দ্বীন হণ করে এবং অগ্রসর হয়ে একসময় হাওয়ারিদের সাথে মিলে দ্বীনের প্রচার করতে 
থাকে । যখন হাওয়ারিগণসহ সবাই সেন্ট পৌলকে বিশ্বাস করে নেয়, তখন সে সত্য দ্বীনের 
মধ্যে বিকৃতি শুরু করে। সে ইসা *৯-কে আল্লাহ তাআলার সন্তান এবং তার থেকে মানব 
সত্তা বিলুপ্ত হওয়ার বিশ্বাস প্রচার শুরু করে। আস্তে আস্তে ইসা »৮-এর আনীত সত্য দ্বীন 
তার শিরকি বিশ্বাসের স্রোতে হারিয়ে হয়ে যেতে থাকে । এর বিস্তারিত আলোচনা সামনের 
অধ্যায়ে করা হবে ইনশাআল্লাহ। 








ইহুদিদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সময় ছিল যখন ইসা *১-এর জনোর তিনশ বছর 
পরে রোমান-সম্বাট খ্রিষ্টান হয়ে যায়। কনস্টানটাইন খ্রিষ্টান হয়ে যাওয়ার পর ইহুদিদের 
সামনে পুরো দুনিয়া উলটে যায়। সে ইহুদিদের ওপর ব্যাপকভাবে জুলুম-নির্যাতন শুরু 





উন ৬০২. ইতিহাসের আরনায় কে 





করে। কেননা তাদের বিশ্বাসমতে ইহুদিরা প্রভুর সন্তান (নাউজুবিললা ) ইসা ৯-কে ঘৃণা 
করে এবং রোমানদের সাথে মিলে চক্রান্ত করে উনাকে শুলিতে চড়িয়ে হত্যা করেছে। 
রোমের গ্রিষ্টানরা ইহুদিদেরকে খ্রিষ্টান হতে বাধ্য করত এবং যারা খ্রিষ্টান হতে অস্বীকার 
করত, তাদের হত্যা করা হতো । এটা ইহুদিদের ইতিহাসে কঠিন এক যুগ ছিল। 


ইসলামি সালতানাতে ইহুদিদের অবস্থান 


ইহুদিদের ওপর খ্রিষ্টানদের এই নির্যাতন সপ্তম শতাব্দী পর্যন্ত চলমান ছিল। সপ্তম শতাব্দীতে 
আরবে ইসলামের সূর্য উদিত হয়। আল্লাহর নবি % মদিনায় হিজরতের সময় সেখানে 
ইহুদিদের তিনটি গোত্র বনি কুরাইজা, বনি কাইনুকা ও বনি নাজির বাস করত। তারা 
আল্লাহর নবির আনীত দ্বীনের সত্যতা জানার পরও তা গ্রহণ করতে অস্বীকার করে। 
অন্যদিকে রাসুলুল্লাহ &-এর যুগে তাদেরকে গাদ্দারি ও চুক্তি ভঙ্গের কারণে মদিনা থেকে 
বের করে দেওয়া হয়। অতঃপর উমর ৬-এর সময় আল্লাহর রাসুলের নির্দেশনা অনুযায়ী 
তাদেরকে পুরো জাজিরাতুল আরব থেকে বের করে দেওয়া হয়। যখন উমর ২-এর সময় 
বাইতুল মুকাদ্দাস বিজিত হয়, তখন ফিলিস্তিনের পবিত্র ভূমির নাম ছিল ইলিয়া এবং 
সেখানে শাসক ছিল রোমান প্রিষ্টান। বাইতুল মুকাদ্দাসের খ্রিষ্টান পাদরিরা খিলাফতের 
অধীনে জিম্মি হিসেবে থাকাকে গ্রহণ করে নেয়। যখন উমর এ. তাদের থেকে শহরের 
চাবি নেওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসে যান, তখন একটি চুক্তিপত্র লিখেন । যেখানে একটি 
মূলনীতি ছিল, ফিলিস্তিনে খ্রিষ্টানদের মতো ইহুদিরা বসবাসের কোনো অনুমতি পাবে না।১৪ 


মুসলিমদের হাতে ফিলিস্তিন বিজয় ছিল ইহুদিদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ 
নিয়ে এসেছে এবং সেই ভূমি দখলও করে নিয়েছে। সেই সাথে খ্রিষ্টান ও মুসলিমদের 
মাঝে 'ক্রুসেড' নামে যুদ্ধের এক নতুন ধারা শুরু হয়। এই যুদ্ধগুলোতে ইহুদিরা সরাসরি 
অংশ নিত না। কেননা, তাদের সংখ্যা এত বেশি ছিল না, যার দ্বারা তারা দুটা বড় শক্তির 
মোকাবিলা করতে পারবে। তাই তারা চক্রান্তের মাধ্যমে কাজ করতে থাকে এবং এটাই 
তাদের নতুন ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য । 


ইসলামের বিরুদ্ধে ইহুদিরা বড় বড় ষড়যন্ত্র করে। তারা রাসূলুল্লাহ &-কে হত্যার চক্রান্তও 
করেছিল। কিন্তু সবচেয়ে সফল চক্রান্ত ছিল উসমান *-এর যুগের এক ইহুদির মাধ্যমে 
সংঘটিত ফিতনা । সে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করে উসমান :&-এর বিরুদ্ধে সংজ্ঞবন্ধ 
ষড়যন্ত্র শুরু করে। তার বিভিন্ন কাজের সমালোচনা করতে থাকে এবং আলি &-এর 
ব্যাপারে বিভিন্ন কিছু প্রচার করতে থাকে । আলি ৬-কে খিলাফতের অধিক হকদার ও নবি 





















































২৪. ইমাম তাবারি & চুক্তির যে বক্তব্য পেশ করেছেন, সেখানে এই বাক্য ছিল, -৪এ ২ ১০--১3১) 
(১৬ ০০১৮1 কোনো ইহুদি তাদের সাথে ইলিয়াতে বসবাস করতে পারবে না। 


কৌ বর্তমান বিশ্বব্যবন্থা ৬১ 











ঞ্$-এর সহকারী হিসেবে প্রচার করতে থাকে । তার এই কার্যক্রম সফল হয় এবং এর ফলে 
মুসলিমদের মধ্যে একটি দল উসমান ২-এর ব্যাপারে খারাপ ধারণা করা শুরু করে । এই 
ভয়ানক কাজের সর্বশেষ ফল হিসেবে উসমান এ শাহাদাত বরণ করেন। উসমান &-এর 
শাহাদাতের ফলে উম্মাহর মধ্যে শিয়া ও রাফিজি ফিতনার এমন ভয়ানক দরজা খুলে যায়, 
যা সম্ভবত শেষ জমানা পৰ্যন্ত খোলা থাকবে । এখানে এই ফিতনার বিস্তারিত আলোচনা 
আমাদের উদ্দেশ্য নয়। এই সংক্ষিপ্ত আলোচনা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইহুদিদের চক্রান্তের 
মুখোশ উন্মোচন করা । ইহুদি আব্দুল্লাহ বিন সাবার কাজগুলো সেন্ট গৌলের কার্যক্রমের 
সাথে অনেক সাদৃশ্যপূর্ণ ছিল, যে ইসা &-এর আনীত সত্য দ্বীনের মধ্যে বিকৃতি ঘটিয়ে 
তাকে খ্রিষ্টবাদে পরিণত করে ফেলেছে । 


কিন্তু আলাহ তাআলার নাজিলকৃত সর্বশেষ কিতাবের ভিন্ন শক্তি ও বৈশিষ্ট্য ছিল। ফারিসি 
আলিমরা তাওরাতের শিক্ষাকে পরিবর্তন করেছিল এবং সেন্ট পৌল ইসা *-এর আনীত 
দ্বীনকে পূর্ণ বিপরীত বানিয়ে দিয়েছিল। কিন্তু আব্দুল্লাহ বিন সাবার কুফুরি বিশ্বাসপ্তলো 
থেকে এই উম্মাহকে সংরক্ষিত রাখার জন্য আল্লাহ তাআলা এমন হকপন্থী আলিমদেরকে 
দীড় করিয়ে দেন, যারা অসম্ভব মেহনতের মাধ্যমে আহলুস সুন্নাহর আকিদা ও রাফিজিদের 
গোমরাহিকে পূর্ণরূপে স্পষ্ট করে দেন, যাতে এই দ্বীন কিয়ামত পর্যন্ত সকল ধরনের 
বিকৃতি থেকে মুক্ত থাকে । 


ইসলামি খিলাফতের পরবর্তী যুগে ইহুদিরা মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে জিম্মি হিসেবে 
নিরাপত্তার সাথে বসবাস করতে থাকে । সেই সময় মুসলিমদের জ্ঞান-বিজ্ঞান ও চিন্তাগত 
উন্নতির সুযোগ গ্রহণ করে তারাও উন্নত হয় এবং আবার উত্থানের জন্য তৈরি হতে থাকে । 
বিশেষত আন্দালুসের মুসলিম শাসনকে এখনও তারা নিজেদের সোনালি যুগ হিসেবে স্মরণ 
করে। 



























































ইউরোপে ইহুদিদের অবস্থান 


১৮০৮ সালে কাফকাজের খিসার গোত্রের বাদশাহ পুরো জাতিকে নিয়ে ইহুদিবাদ গ্রহণ 
করে নেয়। বলা হয়ে থাকে, ইহুদিদের উলামায়ে সুরা সেই কওমকে ইবরাহিম ৯-এর 
বংশধর প্রমাণ করে তাদের ইহুদি হওয়াকে করুল করে নেয়। অন্যথায় ইহুদিরা তাদের 
দ্বীন প্রচার করে না এবং তাদের রক্ত-সম্পর্ক ছাড়া কাউকে নিজেদের দ্বীনের অন্তর্ভুক্ত মনে 
করে না। এয়োদশ শতাব্দীতে তাতারদের হামলার কারণে খিসার গোত্র কাফকাজ থেকে 
বের হতে বাধ্য হয় এবং পুরো ইউরোপ বিশেষত পোল্যান্ডে ছড়িয়ে পড়ে । এসব ইহুদিকে 
এক্ষিনাজিক ইহুদি (১511557271০ 1০৮5) বলা হয়। আর যে সমস্ত ইহুদি মুসলিমদের 
এলাকা অর্থাৎ তুর্কি ও পূর্ব আফ্িকাতে ছিল, তাদের সেপার্ডিক ইহুদি (Sephardic Jews) 
বলা হয়। আজ ইসরাইলের আশি শতাংশ এক্কিনাজিক ইহুদি এবং বাকি বিশ শতাংশ 























০১১১১ a 





সেপার্ডিক ইহুদি অর্থাৎ তারাই হচ্ছে বর্তমান মূল ইহুদি । ফলে বর্তমান ইসরাইলের আশি 
শতাংশ জনগণ বনি ইসরাইলের বংশের থেকে নয়; বরং খিসার বংশের সাথে সম্পৃক্ত । 





ইউরোপে ইহুদিরা গোলামের মতো জীবনযাপন করত । রোমান ক্যাথলিক গির্জা তাদেরকে 
ভগা *-এর হত্যাকারী মনে করত। তাই ইহুদিদেরকে অভিশপ্ত ঘোষণা দিয়ে খ্রিষ্টানদের 
এলাকায় থাকতে নিষেধ করে এবং খ্রিষ্টানদের বসতির বাইরে আলাদা কলোনিতে থাকতে 
বাধা করে। সেই আলাদা কলোনিগুলো ইতিহাসে ইহুদিদের বাড়ি’ (Jewish Ghettos) 
খামে পরসিঙ্ধ। তাদের সরকারি কোনো পেশায় চাকরি করার অনুমতি ছিল না। ইউরোপে 
হান এবাটাহ পেশা এহথের অনুমতি ছিল, তা হচ্ছে ব্যবসা । কারণ ব্যবসা ইউরোপের 
জাগনার গমাঞে তৃতীয় শ্রেণির পেশা হিসেবে গণ্য হতো। 


হতনা] ইানেগানে গণহতা। ছিএ একটি সাধারণ বিষয় । মুসলিমদের সাথে খ্রিষ্টানদের 
AY খন AAC খিানগ। তাদের কয়েকবার গণহত্যা করে। ইহুদিদের গণহত্যার 
খাটি মুল কারণ ছিল, তার| সুদের ওপর সুদের ভিত্তিতে সম্পদ লোন দিয়ে সমাজে 
বিশ ছড়িয়ে [দত । ফলে সেই সমাজের লোকেরা তাদের ওপর বিদ্রোহ করে গণহত্যা 
বারাত। 








ইাতহাগে ইহুদিদের গণহত্যার অসংখ্য উদাহরণ রয়েছে। ১২০৯ খ্রিষ্টাব্দে তাদেরকে 
ইংল্যান্ড থেকে গণহত্যার পর দেশাপ্তর কণা হয়, ফ্রান্সে প্রথম ১৩০৬ ও পরে ১৩৯৪ 
খানে, বেলজিয়াম থেকে ১৩৭০ সালে, মুগোঞ্স।ভিয়াতে ১৩৮০ সালে, হল্যান্ডে ১৪৪৪ 
আলে, ঝাশিয়াতে ১৫১০ সালে, ইতালিতে ১৫৪০ সালে এবং জার্মানিতে ১৫৫১ সালে 
গণহত্যা ও দেশান্তর করা হয়। আন্দালুস ট্রিষ্টানরা দখল করার পর মুসলিমদের সাথে 
ইণ্ডদিদেরকেও দেশান্তর করা হয়। তাদের দেশান্তর ও গণহত্যার এই ধারা পুরো ইউরোপে 
সময়ে সময়ে সংঘটিত হয়েছে। 


ইত্দিবাদ ও মাটিন লুধীরের রিফরসেশন আন্দোলন 


ইউরোপে ইহুদিদের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় ছিল জার্মান পাদরি (Martin 
Luther) মার্টিন লুথারের (Reformation) রিফরমেশন আন্দোলনে সফলতা । মার্টিন 
লুখানের এই আন্দোলন গির্জা ও পাদরিদের সংশোধনের জন্য শুরু হয়েছিল । কিন্তু এই 
আন্দোলনের একটি বিশেষ দিক ছিল, মার্টিন লুথার রোমান ক্যাথলিক ধর্ম-বিশ্বাসের 
নপনীতে তাওরাত-জাবুরসহ ওল্ড টেস্টামেন্টে (01 79$411011) প্রাপ্ত সহিফাগুলোকে 
[নদের দ্বীনের উৎস হিসেবে গণ্য করত। আরও এমন কিছু বিষয়ের ওপর প্রতিষ্ঠিত 
হওয়া মাটন লুখারের রিফরমেশন আন্দোলনকে অনেক এঁতিহাসিক ইহুদিদের চক্রান্ত মনে 
ঝযেন। কিছু ইতিহাসবিদের মত হচ্ছে, মার্টিন লুখার নিজেই ইহুদি ছিল, যে পরবর্তী 
সময়ে খিষ্টান হয়। কয়েকজনের মত হচ্ছে, তার মা ইহুদি ছিল, আল্লাহু আ'লাম। কিন্তু 








বটে বর্তমান বিশর্যবস্থা : ৬৩ 187. 





বাস্তবতা হচ্ছে, তার আন্দোলন খ্রিষ্টানদের মধ্যে এমন এক নতুন দলের জন্ম দেয়, যারা 
ইহুদিদের ধর্মীয় বড় ভাই মনে করে। তারা ওল্ড টেস্টামেন্টকেই দ্বীনে মূল উৎস মনে 
করার পাশাপাশি ইহুদিদের ধর্মীয় বিশ্বাস প্রতীক্ষিত ভূমি, হাইকালে সুলাইমানি, দানিয়েল 
৬-এর দুআর ওপরেও বিশ্বাস রাখে এবং ইহুদিদেরকে ফিলিস্তিনের অধিকারী মনে করে। 
এই দলকে আজ আমরা প্রটেস্টান্ট (Protestant) নামে চিনি | এভাবেই খ্রিষ্টানদের মধ্যে 
ইহুদিদের জন্য অনেক বড় বন্ধু ও সাহায্যকারী মিলে যায়। 


ব্রিটেন মান্নাজ্য ও প্রটেস্টাল্ট থিষ্টান 


১৫৩২ সালে ব্রিটেনের বাদশাহ হেনরিআষ্টম (0701 V111) তার সিংহাসনের উত্তরাধিকারীর 
জন্য দ্বিতীয় বিয়ে করেন। কিন্তু রোমান গির্জা এই বিয়েকে প্রত্যাখ্যান করে, যার ফলে 
বাদশাহর দ্বিতীয় স্ত্রীর সন্তান এলিজাবেথ প্রথম (21289০00 1) সিংহাসনে বসার অযোগ্য 
হয়ে যায়। এই অবস্থায় এলিজাবেথের সামনে প্রটেস্টান্ট মতাদর্শ গ্রহণ করা ব্যতীত দ্বিতীয় 
কোনো পথ খোলা ছিল না, যার মাধ্যমে সে বাদশাহির যোগ্য হিসেবে বিবেচিত হতে 
পারে। ফলে এলিজাবেথ এমনটাই করে এবং নিজের সৎ বোন ম্যারিকে (Queen Marz 
1) সিংহাসন্চ্যত করে নিজে ক্ষমতায় অধিষ্ঠিত হয়। আর এভাবেই ব্রিটেনে প্রটেস্টান্ট 
মতাদর্শ ছড়িয়ে পড়তে শুরু করে । এলিজাবেথের পর জেমস প্রথম (17591) ও দ্বিতীয় 
(James 11) এর যুগে রোমান ক্যাথলিক ও প্রটেস্টান্ট মতাদর্শের মধ্যে দ্ন্ৰ চলমান থাকে । 
১৬৮৮ সালে অনেক যুদ্ধের পর ইংল্যান্ডে “চার্চ অফ ইংল্যান্ড’ প্রতিষ্ঠিত হয়। এটাকে 
১৬৮৮ সালের মহান অভ্যুত্থান (English 7২০৬০111107) বলা হয়। চার্চ অফ ইংল্যান্ডের 
দাবি অনুযায়ী এটি এমন এক গির্জা ছিল, যা প্রটেস্টান্ট বিশ্বাসের ভিত্তিতে প্রতিষ্ঠিত। 
যাহোক, ১৬৮৮ সালেই এই অভ্যুত্থান ইহুদিদের জন্য অনেক উপকারী প্রমাণিত হয় । যার 
ফলে ১৭ শতকে ইংল্যান্ড ইহুদিদের ঘাঁটিতে পরিণত হয় । আর এটা ছিল প্রটেস্টান্ট ও 
ইহুদিদের প্রথম বড় সফলতা, যার বিস্তারিত আলোচনা সামনে পশ্চিমাদের অধ্যায়ে করা 
হবে। 























ইউরোপে ৩০ বছরের যুদ্ধ ও প্রটেসটালটদের উঞান 
ষোড়শ শতাব্দীতে ইউরোপের রাজাগুলোতে ৩০ বছরের ধারাবাহিক এক যুদ্ধ শুরু হয়। 
যেখানে ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া ও ইংল্যান্ডের বাদশাহ ও শাহজাদারা নিজ নিজ স্বার্থের 
জন্য পরস্পর যুদ্ধ করে। সেই যুদ্ধের কারণগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল 
রোমান ক্যাথলিক ও প্রটেস্টান্টদের মধ্যে শত্রুতা । ১৭৭৪ সালে একটি চুক্তির মাধ্যমে 
এই যুদ্ধ শেষ হয়, যাকে ওয়েস্ট ফেলিয়া চুক্তি (Peace of Westphalia 11041) বলা 
হয়। এই চুক্তির অধীনে সকল পক্ষকে অধিকার দেওয়া হয়, প্রত্যেকেই ইচ্ছা করলে 
যেকোনো মতবাদ গ্রহণ করে নিতে পারবে। যার ফলে ব্রিটেনের পর পুরো ইউরোপে 
প্রটেস্টান্ট মতাদর্শকে আলাদা একটি ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া শুরু হয়। প্রটেস্টান্ট 


৬৪: ইতিহাসের আয়নায় কক 





ফিরকা যেখানেই অবস্থান গ্রহণ করত, সেখানেই ইহুদিদের অবস্থা পরিবর্তন হয়ে যেত। 
কেননা, প্রটেস্টান্ট দল ইনুদিদেরকে তাদের ধর্মীয় বড় ভাই হিসেবে গণ্য করে। 


ইহ্তদিবাদ গ আমেরিকার আবিষ্কার 


১৪৯২ সালে স্পেনের নাবিল ক্রিস্টোফার কলম্বাস (Christopher ০018:70১৩$) আমেরিকা 
আৰিষ্কার করে। আমেরিকা আবিষ্কারের পর ইউরোপের সব শাসক সেই নতুন ভূমিতে 
নিজেদের দখল প্রতিষ্ঠার লড়াই শুরু করে। যার মধ্যে স্পেন, ব্রিটেন ও ফ্রান্স অন্তর্ভুক্ত 
ছিল । আমেরিকা আবিষ্কার ইহুদি ও তাদের সাহায্যকারী প্রটেস্টান্টদের জন্য অনেক বড় 
সুসংবাদ ছিল। ১৭২৭ সালে এই দুই দল রোমান ক্যাথলিক গির্জার জুলুমের শিকার হয়ে 
অনেক কষ্টে আমেরিকায় চলে যেতে শুরু করে । আমেরিকাতে রোমান ক্যাথলিকদের বেশি 
শক্তি ছিল না, তাই অনেক কম সময়ের মধ্যে এই দুই দল আমেরিকাতে নিজেদের ক্ষমতা 
প্রতিষ্ঠা করে ফেলে এবং এখনো তারা সেখানে বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত আছে। 


ফরাসি বিদুব থেকে আধুনিক ইসরাইল প্রতিষ্ঠা র্যন্ত 
এনলাই[টন্সেন্ট আন্দোলন ও ফরামি বিপ্লব 


একদিকে প্রটেস্টান্টরা ইউরোপে ধর্মীয় ও রাজনৈতিক ক্ষেত্রে বিশাল প্রভাব বিস্তার করছিল, 
অপর দিক থেকে রোমের গির্জার জুলুমে অতিষ্ঠ হয়ে ধর্মের ব্যাপারে অসন্তুষ্ট খরিষ্টানরা 
সপ্তদশ শতাব্দীতে গির্জার বিরুদ্ধে মানবাধিকারের নামে একটি আন্দোলন শুরু করে। 
যাকে তারা 'এনলাইটেনমেন্ট আন্দোলন' (Enlightenment Movement) বলে থাকে। 
এই আন্দোলনের দার্শনিকরা মানবীয় বিবেকের ভিত্তিতে খ্রিষ্টান ধর্মকে অস্বীকার করে 
বসে। ১৭৮৯ সালের ৪ জুলাই “ফরাসি বিপ্লব’ (French Revolution) হয়। যার ফলে 
গির্ ও বাদশাহদের ক্ষমতা শেষ হয়ে গণতান্ত্রিক ব্যবস্থা বাস্তবায়িত হয়। এরপর থেকে 
আস্তে আস্তে পুরো ইউরোপে গণতন্ত্রের আওয়াজ উঁচু হতে শুরু করে। ফরাসি বিপ্লবের দ্বারা 
আর কারও ফায়দা হোক বা না হোক, ইহুদিদের অনেক ফায়দা হয়। তাদের ওপর থেকে 
সব বাধা দূর হয়ে যায়। ইতিহাসবিদগণ এনলাইটেনমেন্ট আন্দোলনে ইহুদিদের হাত 
থাকার অনেক প্রমাণ পেশ করে থাকেন৷ মোটকথা ফরাসি বিপ্লবের পর ইহুদিদের ওপর 
থেকে গির্জার সব ধরনের বাধা দূর হয়ে যায়। এই বাধাগুলো দূর হওয়ার পর ইহুদিদের 
ইসরাইল দখল পর্যন্ত আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি। 


আঠারো শতাব্দীর সূর্য ইহুদিদের উত্থানের সাথে উদিত হয়। ইহুদিরা ইউরোপে তৃতীয় 
স্তরের নাগরিক ছিল, ফরাসি বিপ্লবের পর গণতান্ত্রিক প্রশাসনের পার্লামেন্টগুলো তাদের 
সমান অধিকার দিয়ে দেয় এবং এর ফলে ইহুদিরা প্রথম স্তরের নাগরিকে পরিণত হয়। আর 
এটা ছিল ইসরাইলি সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ । যার পর আরও কয়েকটি ধাপের 
পথ উন্মোচন হয়ে যায়। 





























ক বৰ্তমান বিশ্বব্যব্থা ; ৬৫ ৮ 








ইহুদিদের নতুন ইতিহাসের সবচেয়ে আশ্চর্যকর বিষয় হচ্ছে, ফরাসি বিপ্লব হয়েছিল সব 
ধর্মের প্রতি অসন্তুষ্টর ফলে এবং যার প্রভাবে পুরো বিশ্বে ধর্মহীনতার শাসন ছড়িয়ে পড়ে 
এবং সব ধরনের দ্বীনি কার্যক্রম নিষিদ্ধ করা হয়। অথচ তারাই আবার তাদের ক্ষমতা ও 
বৈশ্বিক শক্তির সাহায্যে এমন এক রাষ্ট্র প্রতিষ্ঠা করে, যা শুধুই ধর্মীয় ও বংশীয় ভিত্তিতে 
গঠিত । এটাই অনেক বড় প্রমাণ যে, নতুন বিশ্বব্যবস্থা ইহুদিদের তৈরি করা । তারা তাদের 
লক্ষ্য বাস্তবায়নের জন্যই তা প্রতিষ্ঠা করেছে। সামনে আমরা পরবর্তী ধাপগুলো নিয়ে 
আলোচনা করব। 


ইউ(র্[প ইসরাইলি হুকুমত প্রতিষ্ঠার বীজ (১৮০০ - ১৯০০ ধরি.) 


১৮ শতকে ইহুদিরা প্রটেস্টান্ট খ্রিষ্টান, এনলাইটেনমেন্টের ধর্মহীন খ্রিষ্টান, আমেরিকা 
ও ব্রিটেন প্রশাসনের আকৃতিতে এমন কিছু বন্ধু পেয়ে যায়, যারা তাদেরকে দানিয়েল 
৯৮-এর দুআর বাস্তবায়নের সফরে সাহায্য করতে সক্ষম ছিল। অন্যদিকে ফরাসি বিপ্রবের 
পর ইউরোপের অর্থনৈতিক ব্যবস্থায় অনেক পরিবর্তন পরিলক্ষিত হয়। তখন সেখানে 
মুক্ত অর্থনীতির নামে ব্যাংক ও নতুন কারেস্ি-ব্যবস্থা চালু করা হয়। ইহুদিরা ছিল এই 
ময়দানের অগ্রদূত ৷ কেননা, তারা কয়েক শতাব্দী যাবৎ ইউরোপে ব্যাংক ও কারেন্সির 
ব্যবসা করে আসছিল। 


১৮ শতকে তারা ব্যাংকের মাধ্যমে ইউরোপের সকল ব্যবসার ওপর পূর্ণ দখল প্রতিষ্ঠা করে 
নেয় এবং ইউরোপের সব রাষ্ট্রের ওপর খাণের বোঝা চাপিয়ে দেয়। আর এটাই অষ্টাদশ 
শতাব্দীর মধ্যভাগে এসে তাদের মূল শক্তিতে পরিণত হয়। এই খণের চাপের কারণেই 
ইউরোপের দেশগুলো ইহুদিদেরকে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠায় সাহায্য করতে বাধ্য করে। 
আর এই ক্ষেত্রে প্রটেস্টান্টরা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে। ১৮ শতকের 
দ্বিতীয়ার্ধে তিনটি বিষয় ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করে। তাদের মধ্যে” 
প্রথম রথচাইন্ড বংশ (House of Rothschild), দ্বিতীয় জায়োনিস্ট আন্দোলনের উত্থান 
এবং তৃতীয় উসমানি খিলাফতের ধ্বংসের জন্য গ্রেট গেইম বাস্তবায়ন । এখানে আমরা এই 
তিনটি মৌলিক বিষয় সংক্ষিপ্তাকারে বর্ণনা করব। 


























ৰথচাইন্ড বংশ 


ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে রথচাইন্ডের কার্যক্রমগ্ডলো বোঝা অনেক কঠিন। রথচাইন্ড 
অর্থ হচ্ছে, হলুদ ডাল। এই বংশ আজও বিশ্বের অধিকাংশ বড় ব্যাংকগুলোর মালিক 
এবং বৈশ্বিক বাণিজ্যের বিরাট অংশের ওপর তাদের কর্তৃত্ব রয়েছে। তখনকার সময়ে 
রথচাইন্ডের উত্তরাধিকারী মায়ার এমসেলকে (ayer Amschel) ১৭৪৩ থেকে ১৮১৬ 
সাল পর্যন্ত ইহুদি আলিম হিসেবে গড়ে তোলা হয়। কিন্তু সে নিজের জন্য ব্যাংকের দায়িত্ব 
গ্রহণ করে নেয়। মায়ার নিজের ধর্মের প্রতি এতটাই আনুগত্যশীল ছিল যে, পুরো জীবন 








এ ৬৬. ইতিহাসের আয়নায় (ক 


সমস্ত দণ্তখতে খ্রিষ্টাব্দের পরিবর্তে ইহুদিদের তারিখ ব্যবহার করত । সে ব্যাংক খাতে 
অস্বাভাবিক সফলতা অর্জন করে। এমনকি পুরো ইউরোপে তার ব্যাংকের অনেক শাখা 
ছড়িয়ে দেয়। 











তার সন্তানরাও তাদের পিতার কারবারকে এতটা উন্নতি করে যে, অষ্টাদশ শতাব্দীতে 
এই বংশকে ইউরোপের শাসক ও প্রভাবশীল বংশ হিসেবে গণ্য করা শুরু হয়। সেই 
শতকে সম্ভবত এমন কোনো ঘটনা সংঘটিত হয়নি, যার মধ্যে এই বংশের সরাসরি বা 
পরোক্ষ সম্পৃক্ততা ছিল না। এই বংশ ইউরোপের বাদশাহদেরকেও খাণের দ্বারা বেষ্টন 
করে ফেলেছিল। ব্রিটেন ও ফ্রান্সে সংঘটিত প্রসিদ্ধ ওয়াটার লু” যুদ্ধে (৬/5151০০ 
Battle) রথচাইন্ড বংশ ব্রিটেনের প্রশাসনকে মোটা অঙ্কের খণ দেয়। ব্রিটেন ও ফ্রান্সের 
মাঝে রেললাইন নির্সাণেও এই বংশের ২৫% শেয়ার রয়েছে। শুধু ইউরোপ নয়; বরং 
উসমানিদেরকেও রেললাইন নির্মাণের জন্য তারা খণ দিয়েছিল । 


সেই সময় প্রায় সমস্ত খবরের কাগজ ছিল এই বংশের মালিকানাধীন । এই বংশ ব্রিটেন 
সরকারকে সুয়েজ খালের (58০% 0971) জায়গা ক্রয় করার জন্য বিশাল খণ দিয়েছিল । 
একপর্যায়ে এসে এই বংশ পুরো ইউরোপ ও উসমানিদেরকে নিজেদের খণের দ্বারা আবদ্ধ 
করে ফেলেছিল। নতুন বিশ্বব্যবস্থায় "ঝণের ভিত্তিতে রাজনীতি’ এই ইহুদি বংশই শুরু 
করে। রথচাইন্ড বংশ ফিলিস্তিনে ইহুদিদের জন্য ভূমি ক্রয়ের জন্য মাল দেওয়ার পাশাপাশি 
তাদের ইলিয়ার বিশ্বাস অনুযায়ী পবিত্র ভূমির দিকে হিজরত করা এবং সেখানে নতুন জীবন 
শুরু করার জন্য সব ধরনের সাহায্য করেছিল । উল্লেখ্য, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বেলফোর 
ইসরাইল প্রতিষ্ঠার জন্য যে অভিশপ্ত চিঠি লিখেছিল, তা এই রথচাইন্ডের উদ্দেশেই লিখিত 
ছিল। সেই চিঠিকে ইতিহাসে বেলফোর ঘোষণা (Balfour Declaration) বলা হয়। 




















জায়োনিস্ট কার্যকষনের সুচনা 

১৮৮০ সালে জায়োনিস্ট আন্দোলন (2107157) দুনিয়ার সামনে আসে । ফিলিস্তিনের 
একটি পাহাড়ের নাম সাহযুন, যার নামে তাদের নাম রাখা হয়েছে সাহয়ুনিয়্যাত। এর ছারা 
উদ্দেশ্য হচ্ছে, ইহুদি ও অ-ইহুদি সেই সমস্ত ব্যক্তি ও সংগঠন, যারা ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা 
বা প্রতিশ্রুত ভূমি দখলের জন্য প্রচেষ্টা করছে। এই আন্দোলনের ভিত্তি সুইজারল্যান্ডের 
থিউডর হার্জেল (11৩০৫০71791) নামক এক ইহুদির হাতে স্থাপিত হয়। হার্জেল ১৮৯৬ 
সালে ইহুদি রাষ্ট্র (Der Judenstaat) নামে একটি বই লিখে, যেখানে সে ফিলিস্তিনে ইহুদি 
রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি কার্যকর নকশা পেশ করে । সে তার বইয়ে বলে, “পঞ্চাশ বছরের 
মধ্যে ইহুদিদের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে’, আর এমনটাই হয়েছিল । 





কৌ বর্ানবিব্যব্থ : ৬৭ 1:45 























জেরুজালে ইন্তদিদের গোপন আবাদি ও ইলিয়ার বিশ্বাস 


১৭৮২ সালে জায়োনিস্ট আন্দোলনের প্রধান জোসেফ ফাইনবার্গ ও রথচাইন্ড বংশের প্রধান 
এডমন্ড ডি রথচাইন্ড (Em০nd ৫০ 1২017501111) ইহুদিদেরকে গোপনে ফিলিস্তিনে 
আবাদির পরিকল্পনা করে। এই কাজের জন্য সব ধরনের সাহায্য করেছিল রথচাইন্ড 
এবং সে নিজেও ফিলিস্তিনে কয়েকবার গোপনে সফর করেছিল। রথচাইন্ডের এজেন্টরা 
সেখানের মুসলিমদের থেকে ভূমি ক্রয় শুরু করে। কিন্তু যখন মুসলিমদের হুশ আসে এবং 
তারা বাধা দেওয়া শুরু করে, ততক্ষণে ফিলিস্তিন ব্রিটেনের কজায় চলে গিয়েছে এবং 
ইসরাইল রাষ্ট্রের ঘোষণা হয়ে গিয়েছে। 


(রলফ্রোর ঘোষণা ও প্রতিক্ষত ভূমির বিশ্বাস 


১৯১৭ সালে প্রথম বিশ্বযুদ্ধের পর রথচাইন্ড বংশের প্রধান এডমন্ড, যে তখন ব্রিটেনের 
মন্ত্রীসভার সদস্য ছিল, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বেলেফোরকে একটি চিঠি লেখে । আমরা সেই 
চিঠির বক্তব্য নিচে পেশ করছি। 


প্রিয় সিস্টায় বেলফোর, 


গভ শুক্রবারে একটি আর্জি পেশ করতে ডুলে গিযেছিলাম। আমার 
ধারণামতে প্রধানমন্ত্রীর দৃষ্টি এদিকে ফেরানো উচিত । গভ কয়েক সন্তাহ 
ধরে সরকারী ও বেসরকারী জার্মান পত্রিকাগুলো ব্যাপক সংবাদ প্রচার 
এই শর্ত দেওয়া উচিত, যাতে জার্মানির অধীন ফিলিস্তিনের এলাকাকে 
ইহুদিদের ভুমি ঘোষণা দেওয়া হয়। আগি এটাকে অত্যন্ত গুরুতৃপূর্ণ মনে 
করি যে, ব্রিটেনের ঘোষণাকে এসন একটা আন্দোলনের মাধ্যম বানানো 
উচিত যদি আপনার ওয়াদা মুতাবিক আসার সাথে সাক্ষাতের ব্যবস্থা 
করে দিতে চান, ভাহলে অনুগ্রহপূর্বক সিস্টার ওয়াইজস্যান (ব্রিটেনের 
প্রধান্মন্ত্র))-কে জানিয়ে দিন। 








আপনার একান্ত প্রিয় 
বথচাইন্ড 


এই চিঠির জবাবে বেলফোর যে চিঠি লিখেছিল, তা-ই ইতিহাসে বেলফোর ঘোষণা হিসেবে 
পরিচিত। এই বেলফোর ঘোষণা মূলত ব্রিটেনের পক্ষ থেকে গ্রেটার ইসরাইল প্রতিষ্ঠার 
অনুমতির ঘোষণা । আমরা সেই প্রত্যুত্তরমূলক চিঠিটি এখানে পেশ করছি। 


প্রবাস সন্্রণালয় - ২ নভেম্বর ৯৯৯৭ 


আপনাকে এটা জানিয়ে আমার খুশি লাগছে যে, ব্রিটেনের বাদশাহর 
প্রশাসন ইহুদিদের আকাঙ্ক্ষার সাথে সহসর্সিতা প্রকাশ করেছে। এটা 
নিশ্চিত করা হয়েছে যে, ব্রিটিশ প্রশাসন ইহুদি জনগণের জন্য আলাদা 
জাতীয় রাষ্টু প্রতিষ্ঠাকে পছন্দের দৃষ্টিভে দেখছে এবং নিজেদের সমস্ত 
চেষ্টা সেই উদ্দেশ্য বাস্তবায়নে ব্যয় করবে। এই কথা স্পষ্টভাবে জেনে 
নিন যে, এমন কোনো কাজ করা হবে না, যার ফলে ফিলিস্তিনে অবস্থিত 
ইহুদি ভাইদের নাগরিক ও ধর্মীয় অধিব্সরের ক্ষতি হয় অথবা জন্য 
কোনো রাষ্ট্রে ইহিদের অধিকার ও রাজনৈভিক অবস্থান ক্ষতিগ্রস্ত হয়। 
আমি কৃতাৰ্থ থাকব যদি আপনি এই ঘোষণা জায়োনিস্ট ফেডারেশনকে 
জানিয়ে দেন। 


আপনার একনি 
আর্থার ডি বেলফোর 


(গট গেইম ৱা উসমানি ধিলাফতের পতন 


গ্রেট গেইমের বিস্তারিত আলোচনা আমরা সামনে করব ইনশাআল্লাহ । এখানে সংক্ষেপে 
কিছু বিষয় আলোচিত হচ্ছে। ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা ছিল উসমানি 
খিলাফত ৷ কেননা, ফিলিস্তিন তাদের অধীনে ছিল । আমিরুল মুমিনিন উমর ৬ ফিলিস্তিন 
বিজয় করে খ্রিষ্টানদের সাথে যে চুক্তি করেছিলেন, সেখানে এই শর্ত ছিল, ইহুদিদের 
ফিলিভিনে বসবাস করতে দেওয়া হবে না। তাই যখন ইহুদিদের গোপন প্রতিনিধি উসমানি 
খিলাফতের সর্বশেষ শক্তিশালী সুলতান আব্দুল হামিদকে অনেক ঘুষের বিনিময়ে এই 
আকাজ্কা পেশ করে যে, তিনি যেন ফিলিস্তিনে ইহুদিদের আবাদির অনুমতি দেন। তখন 
তিনি তাদের সমস্ত সম্পদ ফিরিয়ে দেন এবং কঠিন ভাষায় অস্বীকৃতি জানান । ফলে ইহুদিদের 
নিশ্চিত বিশ্বাস হয়ে যায় যে, উসমানি সালতানাতকে ধ্বংস করা ব্যতীত তারা নিজেদের 
স্বপ্ন পুরণ করতে পারবে না । উসমানি সালতানাতের পতনের ষড়যন্ত্র তো অনেক পূর্ব থেকে 
হচ্ছিল। একদিকে ব্রিটেন ও ফ্রাস ও অপরদিকে রাশিয়ানরা ধারাবাহিকভাবে তাদের দুর্বল 
করছিল। তারা প্রথমে ইউরোপে উসমানিদের দুর্বল করে । এই ক্ষেত্রে আর্মেনিয়া, বসনিয়া 
ও বলকানের ষড়যন্ত্র ছিল অনেক গুরুতৃপূর্ণ। শাম-লেবাননেও এই তিন শক্তি (ব্রিটেন, 
ফ্রান্স ও রাশিয়া) খ্রিষ্টান ও মুসলিমদের মধ্যে যুদ্ধ বাধিয়ে মানবাধিকারের স্লোগান নিয়ে 
কনফারেস করত এবং সেখানে খ্রিষ্টানদের স্বাধীনতার কথা বলত । এটা ছিল ৫০ বছরের 
দীর্ঘ এক চক্রান্ত, যার ফলে উসমানিদের শক্তি অনেক দুর্বল হয়ে যায়। অতঃপর বলকান 

















যুদ্ধ ও প্রথম বিশ্বযুদ্ধের চক্রান্ত ও বিভিন্ন গোপন চুক্তির মাধ্যমে মুসলিমদের মূল কেন্দ্রকে 
খতম করে দেওয়া হয়। 





প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন আরবকে জাতীয়তাবাদ ও গোত্রপ্রেমের ভিত্তিতে সংগঠিত 
করে তোলে। তাদেরকে উসমানিদের বিরুদ্ধে বিদ্রোহে সাহায্য করার বিনিময়ে আরববিশ্ব 
শাসনের স্বপ্ন দেখায়। বর্তমান জর্ডানের বাদশাহ আব্দুল্লাহর বাবা হুসাইনের পিতার 
পরদাদা হুসাইন বিন আলি উসমানিদের অধীনে হিজাজের গভর্নর ছিল, যাকে শরিফে 
মন্ধা বলা হতো। ইংরেজরা প্রথমে তাকে এবং পরে তার ছেলে শাহ ফয়সাল ও শাহ 
আব্দুল্াহকে এই শর্তের ওপর ইরাক ও সিরিয়াতে ক্ষমতা প্রদান করতে সম্মত হয় যে, 
তারা উসমানিদের বিরুদ্ধে বিদ্রোহ করবে । এ ছাড়াও তাদেরকে এর বিনিময়ে প্রতি মাসে 
পঁচিশ হাজার পাউন্ড সোনা ঘুষ হিসেবে দেওয়া হতো । আরবদেরকে উসমানিদের বিরুদ্ধে 
দাড় করানোর এই কাজ ৰিটেনের সিক্রেট এজেন্সির কর্নেল লরেন্স আঞ্জাম দিয়েছিল, যে 
‘লরেল অফ আরাবিয়া" (Lawrence Of Arabia) নামেও পরিচিত । এভাবেই আরব 
ও উসমানিদের মধ্যে যুদ্ধ হয়, যার ফলে ফিলিস্তিন ব্রিটেনের হাতে চলে যায়। ১৯২৩ 
সালে কামাল আতাতুর্ক খিলাফতকে বিলুপ্ত করে দেওয়ার ঘোষণা দেয় এবং গণতান্ত্রিক 
জাতীয়তাবাদী শাসন প্রতিষ্ঠা করে। 


ফিলিস্তিন রিটেনের অধীনে 


প্রথম বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত হওয়া লীগ অফ নেশন (League Of Nations) 
ব্রিটেনকে ফিলিস্তিনের সকল কার্যক্রম পরিচালনার জন্য প্রতিনিধি হিসেবে তাদের হাতে 
সোপর্দ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লীগ অফ নেশনকে বিলুপ্ত করে জাতিসংঘ গঠন 
করা হয় এবং ফিলিস্তিনকে জাতিসংঘের হাতে সোপর্দ করে দেওয়া হয়। ১৯৪৭ সালে 
জাতিসংঘ 'ইউএন পার্টিশন’ পেশ করে, যেখানে ৫০% এলাকা ইহুদিদের ও ৪৫% এলাকা 
আরবদেরকে দেওয়ার প্রস্তাব গৃহীত হয় । তবে জেরুজালেম ও বাইতুল মাকদিসকে দুই 
জাতির মধ্যবর্তী শহর ঘোষণা দেওয়া হয়। এই প্রানকে ডেভিড বেনগুরিয়ান (301- 
09197) সাথে সাথে গ্রহণ করে নেয়; কিন্তুআরবলীগ এটা মানতে অস্বীকার করে। ১৯৪৮ 
সালের মে মাসে ব্রিটেনের প্রতিনিধিত্বের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে জাতিসংঘের 
প্লান মুতাবিক ব্রিটেন তাদের প্রতিনিধিত্বের এলাকা ইসরাইলের হাতে হস্তান্তর করে দেয় 
এবং বেনগুরিয়ান ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়। পরের দিন মিশর, শাম, ইরাক, 
লেবানন ও ফিলিস্তিনে অবস্থানরত আরবরা যুদ্ধ শুরু করে, যা তেরো মাস পর্যন্ত চলমান 
ছিল। এটা ছিল প্রথম আরব-ইসরাইল যুদ্ধ, যা কোনো ফলাফল ছাড়া শেষ হয়। 


























১৯৬৭ সালে ইসরাইল মিশরের দিক থেকে হামলার আশঙ্কার বাহানা তৈরি করে যুদ্ধ 
শুরু করে, যা ছয় দিন চলমান থাকে। এই যুদ্ধে ইসরাইল মিশরের সিনাই মরুভূমি ও 
ফিলিভিনের গাজা এবং শামের গোলান মালভূমির পাহাড়গুলো দখল করে নেয়। 





৭০... ইতিহাসের আয়নায় ক 


১৯৭৩ সালে মিশর ও শাম মিলে হামলা করে আবার সিনাই মরুভূমি ও গোলানের পাহাড়ি 
অঞ্চলের কিছু অংশ ফিরিয়ে নিয়ে আসে। 


১৯৭৮ সালে ক্যাম্প ডেভিড চুক্তি (Camp David Accords), যা ইসরাইলের 
প্রধানমন্ত্রী বেগিন (Menachem 73651) ও মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত 
(Anwar Al-Sadat) এবং আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টারের (1011 
Cer) মধ্যস্থতায় হয়েছিল, এই চুক্তির অধীনে ইসরাইল সিনাই মরুভূমি ছেড়ে দিতে 
রাজি হয় এবং ফিলিস্তিনের পূর্বাঞ্চল ও গাজা থেকেও বের হয়ে যাওয়ার ঘোষণা দেয়। যার 
বদলে মিশর ইসরাইলকে স্বীকৃতি দিয়ে দেয়। 


১৯৮২ সালে ইসরাইল লেবাননে হামলা করে, যাতে দক্ষিণ দিক থেকে আক্রমণ রুখে 
দেওয়া যায়। ১৯৮৩ সালের আগস্টে তারা সেখান থেকে বের হয়ে সেটাকে একটি 
নিরাপত্তা বেষ্টিত এলাকা হিসেবে ঘোষণা করে। 








১৯৮৮ সালের নভেম্বরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয়। 


১৯৯৩ সালের আগস্টে অসলো চুক্তির (0919 £১০০০1০৪) মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন 
রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু এই রাষ্ট্রটি স্বাধীনভাবে আজও পর্যন্ত অস্তিত্বে আসতে 
পারেনি। 





কৌ বর্তমান বিশ্বব্যব্থা : ৭১ 








ইহুদিদের ইতিহাস থেকে অভিজ্ঞতা 


ইহুদিদের সংক্ষিপ্ত ইতিহাস অধ্যয়নের ছারা দেখা যায় যে, ইহুদিদের ইতিহাসে মৌলিক 
দুটি অংশ রয়েছে। একটি পুরাতন ইতিহাস ও আরেকটি নতুন ইতিহাস। ইহুদিদের 
পুরাতন ইতিহাস শুধু ইহুদিদের ইতিহাস নয়; বরং এখানে তাদের পূর্বযুগের আমিয়ায়ে 
কিরাম ও তাদের অনুসারী মুসলিমদের ইতিহাস অন্তর্ভূক্ত । পাশাপাশি এখানে ইহুদিদের 
রষ্টদের ইতিহাস ও তাদের গোমরাহির কারণগুলোর বর্ণনা রয়েছে। পূর্বে বনি ইসরাইলের 
ইতিহাসের আলোচনায় আমরা বলেছি, কীভাবে তারা মুসলিম থেকে ইহুদি হয়েছিল । বনি 
ইসরাইলের গোমরাহির কারণ ছিল শিরক, বিদআত ও উলামায়ে সুদের অন্ধ অনুসরণ 
এবং চারিত্রিক অধঃপতন । তারা দ্বীনের মূল উৎসকে পরিবর্তন ও বিকৃত করে ফেলেছিল। 
যাকে বনি ইসরাইলের অধিকাংশরাই মেনে নিয়েছিল । আর যখন কোনো দ্বীনের উৎসের 
ওপর অভিযোগ ওঠে এবং মানুষ তা গ্রহণ করে নিতে থাকে, তখন সেটা দ্বীন হিসেবেই 
বাকি থাকে না । তারা ভ্রান্ত আলিমদের চাহিদামতো চলা শুরু করে এবং তাদেরকে রবের 
জায়গায় বসিয়ে দেয়। তাদের শক্তি এতটাই বৃদ্ধি পেয়েছিল যে, পরবর্তী যুগে এই ফারিসি 
আলিমরা শুধু নবিদের বিরোধিতাই করেনি; বরং তাদের হত্যা করানোও শুরু করে। এই 
সমস্ত কারণেই বনি ইসরাইল আল্লাহ তাআলার লানতপ্রাপ্ত জাতিতে পরিণত হয় এবং 
তাদেরকে ফিলিস্তিন থেকে বের করে দেওয়া হয়। 

















কিন্তু আধুনিক যুগে তাদের আলিমরা পুরো ইতিহাসকে নতুন রং লাগিয়ে পেশ করতে শুরু 
করে। তারা নিজেদেরকে আল্লাহ তাআলার বাছাইকৃত জাতি হিসেবে পেশ করে। তারা 
ইহুদিদেরকে এই বিশ্বাস করানো শুরু করে যে, ফিলিস্তিনের ভূমি আল্লাহ তাআলা তাদেরকে 
চিরদিনের জন্য দিয়েছেন এবং দানিয়েল ৯-এর দুআর ফলে যে মাসিহের আগমন হবে, 
তা এখনো পুরণ হয়নি; বরং তিনি সামনে আসবেন । তিনি হাইকাল নির্মাণ করবেন এবং 
পুরো বিশ্বে একচ্ছত্র রাজত্ব প্রতিষ্ঠা করবেন। আর এই সমস্ত বিশ্বাস বাত্তবায়নই নতুন 
যুগের ইহুদিদের মূল লক্ষ্য । ইহুদিরা মুসলিম বা খ্রিষ্টানদের অধীনে যেখানেই থাকুক, তারা 
সর্বদাই এই উদ্দেশ্য অর্জনের চেষ্টা করেছে। তাই ইহুদিদের নতুন ইতিহাস নিজেদের পক্ষ 
থেকে ধার্ষকৃত লক্ষ্য অর্জনের জন্য এক ধারাবাহিক প্রচেষ্টার নাম। 

















হহুদিদের বৃহৎ লক্ষ্য ও তা বাস্তবায়নে বাধাসমূহ 


সূত্রেই গাথা । কিন্তু ফিলিস্তিন থেকে বের করে দেওয়ার পর থেকেই সারা বিশ্বে তারা ঘুরে 
ফিরতে থাকে । একদিকে রোমানদের খ্রিষ্টান হয়ে যাওয়ার ফলে খ্রিষ্টান-দুনিয়া তাদের 
সামনে সংকীর্ণ হয়ে যায়, অপরদিক থেকে ইসলামের আবির্ভাবের পর তাদের মূল মিশন 
বা লক্ষ্যের আরেক দাবিদার বৃদ্ধি পায়। এখন তাদের সামনে একের জায়গায় দুই শত্রু হয়ে 


২ ৭২... ইতিহাসের আয়নায় ক 





যায়। এভাবেই ইহুদিদের নতুন ইতিহাসে তাদের লক্ষ্য বাস্তবায়নের সমস্যাগুলো অনেক 
বৃদ্ধি পেতে থাকে । আমরা সেই সমস্যাগুলো ধারাবাহিকভাবে তিনটি শিরোনামের অধীনে 
আলোচনা করব : 


১. ইহুদিরা সংখ্যায় কম হওয়া 
২. মুসলিম ও খ্রিষ্টানরা তাদের কঠিন শত্রু হওয়া 
৩. ইহুদিদের বিপরীতে রক্ষণশীল সমাজব্যবস্থা চালু থাকা 


ইন্ুদিদেৱ মহখ্যা কম হওয়া 


ইহুদিদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, তাদের সদস্য-সংখ্যা অনেক কম । আর এর মূল 
কারণ এটা তাদের বংশীয় ধর্ম। সেই ব্যক্তিই ইহুদি হতে পারবে, যে বনি ইসরাইলের 
বংশের হবে। এ ছাড়া কোনো ব্যক্তি তাদের আকিদা গ্রহণ করে নিলেও ইহুদি হতে পারবে 
না। তারা নিজেদেরকে আল্লাহ তাআলার বাছাইকৃত বান্দা (০1199017 19901310) বলে 
থাকে । কুরআনে এসেছে, (গু &। £3৬ 5০১ ১8 ০465) ইহুদি ও নাসারারা 
বলে, “আমরা আল্লাহর সন্তান ও তার প্রিয়জন ।”২ যার ফলে ইহুদিরা তাদের দ্বীনের দিকে 
দাওয়াত দেয় না। আর এটাই ইহুদিদের সবচেয়ে বড় দুর্বলতা এবং তারা নিজেরাও এই 
দুর্বলতা খুব ভালো করেই বোঝে । তারা আরও জানে যে, খ্রিষ্টান ও মুসলিমদের মোকাবিলা 
করা নিজস্ব সদস্য-শক্তি দিয়ে সম্ভব নয়। কারণ তাদের মূল লক্ষ্য অর্জনের জন্য যেই 
পরিমাণ সদস্য দরকার ছিল, তা তাদের কাছে নেই। 


মুসলিন ও ধরিষ্টানরা ইন্ুদিদেৱ কঠিন দুশমন 


বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেওয়ার পর ইহুদিদের সামনে দ্বিতীয় বাধাটি ছিল দুই 
বড় শত্ৰু । একদিকে রোমান ক্যাথলিক ও অপরদিকে মুসলিমরা । ইহুদিদের বিরুদ্ধে প্রথম 
বাধা ছিল খ্রিষ্টানরা, যারা তাদেরকে ইসা &-এর হত্যার (নাউজুবিল্লাহ) অভিযুক্ত মনে 
করত এবং এই অপরাধ কোনোভাবেই ক্ষমা করতে রাজি ছিল না। তাই ফরাসি বিপ্লব পর্যন্ত 
ইউরোপের কোনো সরকারী প্রতিষ্ঠানে চাকরি বা খ্রিষ্টান আবাদিতে বসবাসের অনুমতিও 
তাদের ছিল না । ইহুদিদের এই অবস্থাকে ইতিহাসবিদরা রোমান গির্জার বানানো শিকলে 
বন্দী হওয়ার সাথে সাদৃশ্য দেন। তাদের লক্ষ্যপানে এগিয়ে যাওয়ার জন্য খ্রিষ্টানদের পক্ষ 
থেকে তাদের ওপর চাপিয়ে দেওয়া এই শিকল হতে মুক্তি আবশ্যক ছিল। ইহুদিদের জন্য 
দ্বিতীয় বাধা ছিল, ইহুদিদের মতো খ্রিষ্টানরা নিজেদেরকে ফিলিস্তিনের দাবিদার মনে 
করত। 








২৫. সুরা আল-মায়িদা, ৫ :১৮। 

















মুসলিমদের দিক থেকে সবচেয়ে বড় বাধা ছিল, কুরআনের নির্দেশনার আলোকে মুসলিমরা 
তাদেরকে নিজেদের সবচেয়ে বড় শত্রু মনে করত । ফলে তাদেরকে জিম্মি বানিয়ে রাখত। 
অপরদিকে ইহুদিরা জানত, মুসলিমদের কাছে ফিলিস্তিনের অবস্থান কতটা গুরুত্বপূর্ণ । তারা 
মাসজিদুল আকসাকে আল্লাহ তাআলার নিদর্শন ও প্রথম কিবলা গণ্য করে এবং নবিদের 
ভূমিকে ইহুদিদের থেকেও বেশি নিজেদের অধিকার মনে করে । মুসলিমদের জন্য বিষয়টা 
শুধু এতটুকুতেই সীমাবদ্ধ ছিল না; বরং তারা কোনো ভূমি থেকে বহিষ্কৃত হওয়া অসম্ভব 
ইসলাম বলে থাকে । এ ছাড়াও ইহুদিরা যে হাইকাল তৈরি করতে চাচ্ছে, তা মুসলিমদের 
প্রথম কিবলা মাসজিদুল আকসার ধ্বংসের ফলেই সম্ভব হতে পারে । আর এটাকে ধ্বংসের 
প্রতিক্রিয়ার ব্যাপারে ইহুদিরা এখনো ভীত ৷ খ্রিষ্টান ও মুসলিমদের দুশমনি ছাড়াও তৃতীয় 
বাধা ছিল, ফিলিস্তিন ভূমির দাবিদার শুধু তারা একাই ছিল না; বরং মুসলিম ও খ্িষ্টানরাও 
নিজেদেরকে ফিলিস্তিনের হকদার মনে করে । খ্িষ্টানরা ফিলিস্তিনকে ইসা &৯-এর জন্মস্থান 
মনে করে এবং মুসলিমরা মাসজিদুল আকসাকে প্রথম কিবলা এবং ফিলিস্তিন নবিদের ভূমি 
ও দারুল ইসলাম হওয়ার ফলে নিজেদের ভূমি মনে করে। ইহুদিদের সামনে এই দুই 
শত্ৰু এতটাই শক্তিশালী ছিল যে, ইহুদিদের একার পক্ষে দুই দুশমনের মোকাবিলা করা 
সম্ভব ছিল না। 


ইন্ডদিদেৱ নিৱদ্ধ শক্তিশালী রাজনৈতিক ও সামাজিক ব্যৱস্থা 


ইহুদিদের সামনে তৃতীয় বাধা ছিল সেই শাসনব্যবস্থা, যা মুসলিম ও খ্রিষ্টান-দুনিয়াতে 
চলমান ছিল। এই শাসনব্যবস্থার ভিত্তি ছিল-_মমুসলিম-বিশ্বে হোক বা শ্িষ্টান-বিশ্ব_সকল 
বিধানের মালিক আল্লাহ তাআলা এবং জমিনে আল্লাহ তাআলার বিধানই প্রয়োগ হবে। 
ইউরোপের পোপতন্ত্র এই দাবি করত এবং মুসলিমদের খিলাফত এই নীতির ওপরই 
প্রতিষ্ঠিত ছিল। এই বিশ্বাস আপন জায়গায় এতটাই গ্রহণযোগ্য ছিল যে, দুই জাতির 
সাধারণরা এই বিশ্বাসের সাথে কঠিনভাবে সম্পৃক্ত ছিল। এই দুটি রাজনৈতিক বিশ্বাসের 
উপস্থিতিতে ইহুদিদের সেই বৈশ্বিক সাম্রাজ্য প্রতিষ্ঠা সম্ভব ছিল না, যার কেন্দ্র হবে প্রতিশ্রুত 
ইবাদত করবে । এই পোপতন্ত্র ও খিলাফতের প্রশাসনিক ব্যবস্থা ইহুদিদের জন্য প্রতিকূল 
ছিল। 


এ ছাড়াও মৌলিকভাবে পুরো দুনিয়াতে দুই ধরনের সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল। 
একটি কৃষি জমির ভিত্তিতে কৃষি-সমাজ ও অপরটি রক্তের ভিত্তিতে গোত্রীয় সমাজ । এই 
সমাজগ্ুলোতে ছিল পুরুষদের নেতৃত্ব এবং কয়েকটি গোত্র মিলে একটি জাতিতে পরিণত 
হতো । আর এটা এতটাই শক্তিশালী সমাজ ছিল যে, তারা নিজেদের সব প্রয়োজন ও স্বার্থ 
নিজেরাই রক্ষা করতে পারত। এই সামাজিক ব্যবস্থা ইহুদিদের জন্য সর্বোচ্চ ভয়ানক 


























ইতিহাসের আয়নায় (কট 





ছিল। কেননা, তা এতটাই মজবুত ছিল যে, কোনো একটি গোত্র একাই ইহুদিদের তছনছ 
করে দিতে সক্ষম ছিল। এবং তাদের লক্ষ্যের সামনে বাধা হয়ে দাড়ানোর সক্ষমতা 
রাখত । সমাজের এই শক্তিকে কাবু করা ব্যতীত ইহুদিরা কখনোই বৈশ্বিক হুকুমত প্রতিষ্ঠা 
করতে সক্ষম ছিল না। 


ইহুদিদের আরেকটি সমস্যা হচ্ছে, তারা ছিল ব্যবসায়ী জাতি এবং যেখানে যেত, সেখানেই 
সুদের ওপর সুদের অর্থনীতি চালু করত । এই ব্যবস্থা কিছু বছর ঠিকমতো চলত । কিন্তু যখন 
সুদি ব্যবস্থার দ্বারা ইহুদিরা সমাজের রক্ত চোষা শুরু করে দিত, তখন সেই সমাজ তাদের 
বিরুদ্ধে দীড়িয়ে যেত এবং তাদের গণহত্যা করত। তাদের সম্পদ দখল করত এবং 
জীবিতদের দেশান্তর করত। এমন ঘটনা ইতিহাসে বেশ কয়েকবার হয়েছিল। এভাবেই 
তাদের বানানো সুদি ব্যবস্থা কয়েকবার মূল থেকে উপড়ে ফেলা হয়েছিল । 




















মহান লক্ষ্য অর্জনের জন্য ইহুদিদের কার্যদদ্ধাতি 


ইহুদিদের লিখিত বই এবং তাদের বিরোধীদের বইগুলো অধ্যয়নের দ্বারা এটা স্পষ্ট হয় 
যে, ইহুদিরা নিজেদের সমস্যাগুলো সম্পর্কে ভালোভাবে অবগত ছিল । নিজেদের সংখ্যা 
কম হওয়া ও দুশমনের শক্তির ব্যাপারে তারা জানত ৷ এই জন্য তারা খ্রিষ্টান ও মুসলিমদের 
মধ্যে নিজেদের সহযোগী তৈরি করা শুরু করে, যারা তাদেরকে এই লক্ষ্যসমূহ অর্জনে 
সাহায্য করবে। তারা সেই সহযোগীদের মাধ্যমে খ্রিষ্টানদের বানানো অবরোধ থেকে বের 
হয়ে আসে । কেননা, এই অবরোধ থেকে বের হওয়া ব্যতীত তারা কখনোই নিজেদের লক্ষ্য 
অর্জন করতে সক্ষম ছিল না । অতঃপর তাদের সমমনা ব্যক্তিদের সাহায্যে সেই শক্তিগুলো 
দূর করতে থাকে, যারা তাদের পবিত্র ভূমি দখলের মধ্যে বাধা হয়ে ছিল। যাতে তারা 
ফিলিস্তিন দখল করে পুরো দুনিয়াকে গোলাম বানিয়ে নিজেদের বৈশ্বিক হুকুমত প্রতিষ্ঠার 
স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। তাদের এই বৈশ্বিক হুকুমত প্রতিষ্ঠার জন্য প্রথমেই সামাজিক 
শক্তিগুলোকে বিলুপ্ত করা বা দুর্বল করে দেওয়া আবশ্যক ছিল। বৈশ্বিক অর্থনীতির ওপর 
কজা করা ও পুরো দুনিয়াকে কন্ট্রোল করা প্রয়োজন ছিল। কারণ চলমান পুরাতন 
বিশ্বব্যবস্থা ইহুদিদের কাজে আসছিল না। তাই তাদের পুরো দুনিয়ার সমস্ত সিস্টেমকে 
নতুন করে গড়ে তোলার প্রয়োজন ছিল । আর এই নতুন ব্যবস্থাকেই নিউ ওয়ার্ল্ড অর্ডার বা 
নতুন বিশ্বব্যবস্থা বলা হয়। 


ইহুদিদের লক্ষ্য কী ছিল? এবং তারা কী চায়? জায়োনিজমের ওপর লিখিত সবগুলো বইয়েই 
এর কিছু না কিছু উত্তর অবশ্যই পাওয়া যায়। কিন্তু সবচেয়ে বিস্তারিত সামগ্রিক আলোচনা 
সেই দলিলগুলো থেকে পাওয়া গেছে, যা ১৯০৫ সালে রাশিয়ার এক পাদরির হাতে আসে 
এবং যাকে ‘ইহুদিবাদী গুরুদের নীতিমালা’ (Protocols of the Elders of Zion) 
বলা হয়। সেই গোপন নথিপত্রে ইহুদি গুরুদের পূর্বের শত বছরের কার্যক্রমের 

এবং তাদের ভবিষ্যৎ পদক্ষেপগুলোর আলোচনা রয়েছে। সেই নথিতে বর্ণনা করা হয়েছে, 




















ক বর্তমান বিশ্বব্যবস্থা ৭৫ 1: 








কীভাবে ইহুদিরা ইউরোপে আলোকায়নের নামে ধর্মবিরোধিতা ছড়িয়েছে। ইউরোপের 
পুরাতন ব্যবস্থাকে বিলুপ্ত করে ভবিষ্যতে তারা কীভাবে অর্থনীতির মাধ্যমে পুরো দুনিয়াতে 
নিজেদের হুকুমতকে চাপিয়ে দেবে । সেই নথিপত্র খুব গভীরভাবে অধ্যয়নের দ্বারা বোঝা 
যায়, ইউরোপে বৃদ্ধি পাওয়া ধর্মহীনতার আন্দোলনকে ইহুদিরা কীভাবে দক্ষতার সাথে 
নিজেদের স্বার্থে ব্যবহার করেছে এবং ফরাসি বিপ্রুবের পর দুনিয়ার পরিবর্তনগুলো কীভাবে 
তারা নিয়ন্ত্রণ করেছে। 





এই কথাগুলোর সারসংক্ষেপ হচ্ছে, নিজেদের লক্ষ্য পরিপূর্ণ বাস্তবায়নের জন্য ইহুদি ও 
জায়োনিস্ট সংগঠনগুলো ইউরোপে ও মুসলিম উম্মাহর মধ্যে নিশ্নোক্ত শক্তিগুলোকে টার্গেট 
বানায় : 


১. প্রথম টার্গেট ছিল মুসলিম ও খ্রিষ্টান জনগণের মাঝে থাকা বিশ্বাস, আল্লাহ তাআলাই 
সকল বিধানের উৎস । ইউরোপের মানুষের এই বিশ্বাস ছিল যে, গির্জা হচ্ছে আল্লাহ 
তাআলার হুকুমত আর পোপরা দুনিয়াতে আল্লাহ তাআলার প্রতিনিধি এবং বাদশাহরা 
পোপদের প্রতিনিধি । বাদশাহদের কাজ হচ্ছে, রোমের পোপদের আদেশ অনুযায়ী রাষ্ট্র 
পরিচালনা করা, যে আদেশ খ্রিষ্টানদের দাবি অনুযায়ী আল্লাহ তাআলার পক্ষ থেকেই 
আসে । ফলে তখন বাদশাহ ও জনগণের জীবনের মুল লক্ষ্য ছিল আল্লাহ তাআলার সন্তুষ্টি 
অর্জন করা । অপর দিক থেকে খলিফাদের ব্যাপারে মুসলিমদের বিশ্বাস হচ্ছে, তারা 
আল্লাহর রাসুলের প্রতিনিধি এবং তাদের কাজ আল্লাহ তাআলার বিধান প্রয়োগ করা 
এবং মানুষকে শরিয়াহ মুতাবিক পরিচালিত করা ।২ সুতরাং সব বিধানের মুল আল্লাহ 
তাআলার আদেশ, হাকিমিয়্যাতের এই আকিদা সমাজে টিকে থাকা অবস্থায় ইহুদিদের 
বৈশ্বিক হুকুম প্রতিষ্ঠা সম্ভব ছিল না। তাই তারা এই আকিদাকে এনলাইটেনমেন্টের 
ধর্মহীন আন্দোলনের মাধ্যমে খতম করে দেয়। 





২৬. এখানে ইহুদিদের লক্ষ্য বাস্তবায়নের পথে বাধা হয়ে দীড়ানো 'আল্লাহর হাকিমিয়্যাত' এর আলোচনা 
উদ্দেশ্য, যা আল্লাহ তাআলার হিদায়াত ও শিক্ষা অনুযায়ী মুসলিমদের খিলাফতে বাস্তবায়িত ছিল। খ্রিষ্টানদের 
মাঝেও এর একটি অবস্থা বিদ্যমান ছিল এবং তা ইহুদিদের পথে বাধা হয়েছিল; কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি ছিল 
বিকৃত। সেখানে পাদরিদেরকে আল্লাহর আদেশের উর্ধে স্বয়ং হালাল-হারাম নির্ধারণকারী মনে করা হতো । 
খরষ্টবাদ মূলত দ্বীনের লিবাসে মানুষকে মানুষের গোলামে পরিণত করত। পক্ষান্তরে ইসলামে শাসক, আলিম 
ও জনগণ সবাই সমানভাবে এই শরিয়তের অনুগত, ঘা আল্লাহর নবি % নিয়ে এসেছেন। যা আলিম ও 
শাসক নিজেদেরকেও মানতে হয় এবং জনগণকেও সেই মুতাবিক (নিজের চাহিদা অনুযায়ী নয়) পরিচালনা 
করতে হয়। এর সবচেয়ে উত্তম উদাহরণ আবু বকর ৬&-এর খিলাফত গ্রহণকালে দেখা যায়, যখন তিনি 
বলেছিলেন, ‘যদি আমি সোজা পথে (শরিয়াহ অনুযায়ী) চলি, তাহলে আমাকে আনুগত্য করবে, আর যদি 
বাকা পথে বাই, তাহলে আমাকে সোজা করে দেবে ।' মোটকথা এখানে বোঝা আবশ্যক যে, ইসলামকে 
কখনোই খ্রিষ্টবাদের সদৃশ আখ্যা দেওয়া যাবে না। এখানে কেবল ইহুদিদের পথে একটি বাধা হিসেবে 
আলোচনা করা উদ্দেশ্য। 


ইতিহাসের আয়নায় কটি 








২. দ্বিতীয় শক্তি ছিল গোত্র ও বংশীয় এঁক্য । পুরো দুনিয়াতে গোত্রীয় ব্যবছা প্রতিষ্ঠিত ছিল, 
যা ইউরোপে জাগিরদার ব্যবস্থার মাধ্যমে চলমান ছিল। এই জাগিরদার ব্যবস্থা মূলত 
গোত্রীয় শক্তিগুলোর মাধ্যমে পরিচালিত হতো এবং গোত্রীয় শক্তিগুলো বংশধারার 
ভিত্তিতে চলমান ছিল এবং বংশীয় ব্যবস্থার নেতৃত্ব ছিল পুরুষদের হাতে । যার ফলে 
এই ব্যবস্থার অভ্যন্তরীণ সমস্ত কার্যক্রম, আচরণবিধি ও অর্থনীতি সঠিকভাবে বাস্তবায়নের 
জন্য বিশাল শক্তি বিদ্যমান ছিল এবং যতদিন পর্যন্ত তা প্রতিষ্ঠিত থাকত, ততদিন 

হুদিদের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব ছিল না। তাই এই ব্যবস্থাকে তারা পুঁজিবাদী গণতন্ত্রের 
ধোকার মাধ্যমে, স্বাধীনতা (75501) সমতার (Equality) স্রোগানের সাহায্যে 
দূর করে দেয়। 


. তৃতীয় শক্তি ছিল অর্থের শক্তি। ইহুদিরা অনেক বছর যাবৎ ইউরোপের বাণিজ্যের 
ওপর কতৃতৃশীল ছিল। তবে বৈশ্বিক বাণিজ্যের ওপর কজার জন্য তাদের এমন এক 
অর্থনৈতিক ব্যবস্থা প্রয়োজন ছিল, যা সমস্ত বিশ্বের প্রতিটা দেশের অর্থনীতিকে একে 
অপরের মুখাপেক্ষী করে দেবে ।১ এই ব্যবস্থা শুধু তখনই বাস্তবায়িত হওয়া সম্ভব ছিল, 
যখন স্বর্ণকে কারেন্সি থেকে আলাদা করে তার জায়গায় কাগজের কারেন্সি প্রচলন 
ঘটানো হবে এবং কারেস্সির মূল্যমান নির্ধারণের ক্ষমতা শুধু ব্যাংককে দেওয়া হবে এবং 
সেই ব্যাংকগুলোও থাকবে ইহুদিদের নিয়ন্ত্রণে । অতঃপর স্বর্ণকে কারেন্সি থেকে বিচ্ছিন্ন 
করার সুবাদে ইহুদিদের ব্যাংকগুলো অগণিত কারেন্সি নিজেরাই ছাপানোর সুযোগ 
পেয়ে যায়। যার ফলে পুরাতন বাণিজ্যব্যবস্থা শেষ হয়ে নতুন বাণিজ্যিক ব্যবস্থার 
অধীনে সব অঞ্চলের বাণিজ্য একে অপরের ওপর নির্ভরশীল (Interdependant) 
হয়ে যায়। এই অগণিত কারেন্সি দ্বারা ইহুদিরা পুরো দুনিয়ার উৎপাদন ও বাণিজ্যের 
ওপর বিজয়ী হয়ে যায়। কারণ দুনিয়ার ওপর তারাই শাসন করে, যাদের হাতে খাদ্যের 
মজুদ থাকে । কারেন্সি অত্যধিক বেড়ে যাওয়ার দ্বিতীয় ফায়দা হচ্ছে, ইহুদিরা ব্যাংক 
থেকে প্রত্যেকটা কোম্পানি, ব্যক্তি ও রাষ্ট্রকে সুদ-ভিত্তিক খণ দিয়ে তাদেরকে গোলাম 
বানিয়ে রাখে। কারেন্সির এই শক্তি তাদেরকে বিশ্ব বাণিজ্যব্যবস্থা নিয়ন্ত্রণে সাহায্য 
করে, তেমনই সামরিক অস্ত্র হিসেবেও কাজ করে। 


অপরদিকে ইহুদিরা এই অগণিত কারেনির দ্বারা দুনিয়ার অধিকাংশ স্বর্ণের ভান্ডার ক্রয় 
করে নেয়। যাতে কারেপ্সির মূল্য নিয়ন্ত্রণের ক্ষমতা, স্বর্ণের ভান্ডার জমা করা এবং সমস্ত 








ে 




















২৭. এটাকে 60917017101198180017 বলা হয়। যার দ্বারা উদ্দেশ্য আঞ্চলিক ও রাষ্ট্রীয় বাণিজ্যকে একে 
অপরের সাথে সম্পৃক্ত করে দেওয়া, যাতে আন্তর্জাতিক স্তর পর্যন্ত বাণিজ্যিক একটি শৃঙ্খলা প্রতিষ্ঠা হয় এবং 
এর ফলে বৈশ্বিক পুঁজিবাদ (010ন| C৪!) সৃষ্টি হয়। বাহ্যিকভাবে এই শৃঙ্খলার মধ্যে সমস্ত রাষ্ট্রের 
অর্থনীতিতে একটি সন্তুষ্টিজনক উন্নতি দেখা যায়; কিন্তু এর ফলে আড়ালে আন্তর্জাতিক স্তরে বসে থাকা ইহুদি 
পুঁজিবাদী কোম্পানি ও ব্যক্তিরা বিশ্বের সমস্ত সম্পদকে নিজেদের দখলে নিয়ে নেয়, যার ভয়ানক ফলাফলের 
দিকে পূর্বের আলোচনায় ইঙ্গিত করা হয়েছে। 


কৌ বর্তমানবিশ্বব্যব্থা ৭৭,141 





BS | 


অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে। এই অর্থনৈতিক শক্তিকে তারা যখন চাইবে, 
ব্যবসার জন্য ব্যবহার করবে, আবার যখন চাইবে সামরিক অস্ত্র হিসেবে ব্যবহার 
করবে। সুতরাং নিউ ওয়ার্ল্ড অর্ডারের বাণিজ্যিক ব্যবস্থা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 
প্রতিষ্ঠিত হওয়া অর্থনৈতিক ব্যবস্থা যাকে ‘বাজার অর্থনীতি: (Market Economy) 
বলা হয়, এই দুইটাই আজ পূর্ণভাবে ইহুদিদের প্রতিনিধিত্ব করে। এই ব্যাপারে আমরা 
বইয়ের দ্বিতীয় অংশে বিস্তারিত আলোচনা করব। 


ইহুদিদের গোপন এজেন্ডা 


ইহুদিরা ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পথে তাদের সমস্যা ও সমাধানের পরিকল্পনাগুলো গোপন 
করার সর্বোচ্চ চেষ্টা করে। ইসলামি বিশ্ব ও ইউরোপের ইতিহাস গভীরভাবে অধ্যয়নের 
দ্বারা এর প্রমাণ পাওয়া যায়। এমনকি অনেক পশ্চিমা এতিহাসিক, রাজনৈতিক ও খ্িষ্টান- 
বিশ্বের প্রভাবশালী ব্যক্তিরা তাদের প্রশাসনের সামনে ইহুদিদের এই গোপন এজেন্ডার 
প্রমাণ পেশ করেছে, যা তারা খ্রিষ্টান-বিশ্বের বিরুদ্ধে করছিল। এ ছাড়াও ইউরোপের 
বিভিন্ন খ্রিষ্টান শাসক এই গোপন সংগঠনগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল। এই ধরনের 
একটি আক্রমণের আলোচনা চতুর্দশ শতাব্দীতে ফ্রান্সের প্রসিদ্ধ খ্রিষ্টান বাদশাহ ফিলিপ 
দ্য ফায়ার (Philip IV, the 1817)-এর ইতিহাসে পাওয়া যায়। বাদশাহ ফিলিপ 
হঠাৎ প্যারিসে (16151013']197111থ7) নাইট টেম্পলারদের একটি ঘাঁটিতে ত্র্যাকডাউন 
দিয়ে সেখানের সকল নাইট সিপাহিকে গ্রেফতার করে আনে । এই ধরনের সেনাদের 
গ্রেফতার করা কোনো সাধারণ ব্যাপার ছিল না। কারণ নাইটরা ছিল জ্রুসেডগুলোর হিরো 
এবং তাদের ছিল বিশেষ ধর্মীয় মর্যাদা ৷ গ্রেফতার হওয়া নাইট সিপাহিদের ওপর ধর্মীয় 
আদালতে মামলা চালানো হয় । তাদের ওপর অভিযোগ ছিল, তারা ক্রুশকে অসম্মান করে 
এবং শয়তানের পূজা করে । পরবর্তী সময়ে তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছিল যে, এই 
নাইটরা ইহুদি ছিল এবং তারা খ্রিষ্টানদের বেশ ধারণ করে ফিলিস্তিনে হামলাকারী বাহিনীতে 
অংশগ্রহণ করেছিল। সেখানে তারা বেশ সাহসিকতার সাথে লড়াই করে অনেক আক্রমণ 
চালিয়েছিল । কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল খ্রিষ্টানদের উত্থান নয়; বরং ইহুদিদের জন্য 
ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার রাস্তা পরিষ্কার করা । 


নাইট টেম্পলারদের দ্বিতীয় ঘটনা সেই যুগেই স্কটল্যান্ডের ইতিহাসে পাওয়া যায়। ফ্রান্সের 
বাদশাহ ফিলিপের আক্রমণ থেকে পলায়ন করে নাইটরা তখন স্কটল্যান্ডের বাদশাহ 
(Robert ৪৮০০) রবার্ট ব্রোসের আশুয়ে চলে যায় । ব্রোস তখন ইংল্যান্ডের সাথে যুদ্ধরত 
ছিল। সে এই শর্তে নাইটদের আশ্রয় দেয় যে, তারা সেই যুদ্ধে তাকে সম্পদ দিয়ে সাহায্য 
করবে এবং নাইটরা এতে সম্মত হয়। পরবর্তী সময়ে বাদশাহ ব্রোস এই যুদ্ধে জয় লাভ 
করে এবং স্কটল্যান্ড ইংরেজদের থেকে স্বাধীন হয়ে যায়। বাদশাহর পক্ষ থেকে সুবিধা 
পেয়ে নাইটরা স্কটল্যান্ডে তাদের সংগঠনকে এগিয়ে নিতে থাকে । 









































৭৮ ইতিহাসের আয়নায় কেটি 





ইহুদিদের গোপন কার্যক্রমের আরেকটি রেকর্ড পাওয়া যায় অষ্টাদশ শতাব্দীতে যখন ফ্রি 
মেসন (0০৩ 18307) নামের একটি আন্দোলন সামনে আসে। ফ্রি মেসন শব্দের অর্থ 
হচ্ছে, স্বাধীন ছ্থাপত্যশিল্পী বা রাজমিদ্রী। ফ্রি মেসন আন্দোলনের ভিত্তি ছিল ইহুদিবাদ। 
তাদের বিশ্বাস ছিল হাইকাল নির্মাণের জন্য সুলাইমান ৯৯. এমন এক রাজমিদ্রীকে কাজে 
লাগান, যে লোহা ব্যতীত শুধু আওয়াজ দিয়েই পাথর কাটতে পারত। আর সেই মাস্টার 
মেসন বা প্রধান মিদ্ত্ী ছিল হাইরাম আবিফ নামক ব্যক্তি। যার কাছে জিউমেষ্রিক জ্ঞান ছিল 
এবং এই ব্যক্তি লোহা ব্যতীতই পাথর কাটতে পারত । সুলাইমান » আবিফ আহিরামকে 
হাইকাল নির্মাণের জন্য মাস্টার মেসন অর্থাৎ প্রধান মিস্ত্রী বানিয়েছিলেন। হাইকাল নির্মাণের 
পর এক ষড়যন্ত্রের মাধ্যমে সেই মাস্টার মেসনকে হত্যা করা হয়। 


ইহুদিদের বিশ্বাস হচ্ছে, এই মাস্টার মেসনের কাছেই হাইকালের গোপন ইঞ্জিনিয়ারিং 
নকশা ছিল। তাই এই মাস্টার মেসন দ্বিতীয়বার আবির্ভূত হবে এবং তার অধীনে হাইকাল 
দ্বিতীয়বার নির্মাণ করা হবে । আর ফ্রি মেসনদের জিম্মাদারি হচ্ছে, সেই মেসনের আগমনের 
জন্য পরিবেশ প্রস্তুত করা । অর্থাৎ তারা চক্রান্তের মাধ্যমে এমন পরিবেশ সৃষ্টি করবে, যার 











মেসন আন্দোলনের অধীনে অনেক গোপন ও প্রকাশ্য সংগঠন কাজ করে। প্রকাশ্য ছারা 
উদ্দেশ্য হচ্ছে, এমন সংগঠন, যার বাহ্যিক কোনো সাধারণ লক্ষ্য থাকে; কিন্তু যারা এই 
সংগঠনের গভীরে প্রবেশ করে, তারা জানতে পারে যে, মূলত তাদের উদ্দেশ্য সেটাই, 
যা ফ্রি মেসনের পক্ষ থেকে নির্ধারিত হয়। এই সমস্ত সংগঠনের মধ্যে প্রসিদ্ধ হচ্ছে ‘লায়ন্স 
ক্লাব’ (International Association of Lions Clubs) এবং রোটারি ক্লাব 
(Rotary International) 


উনবিংশ ও বিংশ শতাব্দীতে আমেরিকা ও ইউরোপের অনেক বইয়ে এবং অনেক প্রসিদ্ধ 
ব্যক্তি মিডিয়ার সামনে ইহুদিদের গোপন চক্রান্তগুলো উন্মোচন করেছে। তাদের মধ্যে 
আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন (Abraham Lincoln), প্রসিদ্ধ ব্যক্তিত্ব 
ফোর্ড মটর কোম্পানির (Ford Motor 001119817) মালিক হেনরি ফোর্ড (Henry 
77010), জার্মানির শাসক হিটলার (4১019? Hitler) অন্তভূক্ত। তারা ইউরোপে 
ইহুদিদের প্রভাব ও বৈশ্বিক ক্ষমতার ওপর তাদের দখলদারির চক্রান্ত প্রকাশ করেছে। 
এই ধারাবাহিকতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বই, যা বিশ্বের সামনে ইহুদিদের চক্রান্ত ও 
লক্ষ্যগুলোকে স্পষ্ট করেছে, তা হচ্ছে 'প্রটোকলস' অর্থাৎ ইহুদিদের গুরুদের চুক্তি ও নথি 
পত্র। যার আলোচনা আমরা পূর্বেও করেছি। ইহুদিদের এই সমস্ত গ্রানকে বিস্তারিতভাবে 
জন লরেন্সের (Jhon Lawrence Reynolds) প্রসিদ্ধ বই (Secret Societies) 
‘সিক্রেট সোসাইটি’ এবং ওয়াল্টার ল্যাকার (Walter Laqueur) বই ‘হিস্টোরি অফ 
জায়োনিজম' (A History of Zionism)-এর মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। 

















ক. বর্তমান রিশব্ব্া ৭৯ | 








ইহুদিদের এই সমস্ত চালবাজি ও কার্যক্রমের ব্যাপারে গত শতাব্দীতে মুসলিম ও খ্রিষ্টান 
এঁতিহাসিকগণ অনেক দলিল-গ্রমাণ পেশ করেছেন । তারা প্রমাণ করেছেন, ইহুদিদেরকে 
ফিলিস্তিন থেকে বের করে দেওয়ার পর থেকেই তারা নিজেদের লক্ষ্য অর্জনের চেষ্টায় লিপ্ত 
ছিল। এই কাজে সব ধরনের ইহুদিরা অংশগ্রহণ করেছিল, এখানে সেসব দৃঢ় বিশ্বাসের 
ইহুদি ছিল, যারা মাসিহ আসার অপেক্ষায় রয়েছে। যারা মনে করে মাসিহের আগমনের 
পর ইহুদিদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবং সেসব ইহুদিও ছিল, যারা মনে 
করে মাসিহের অপেক্ষা না করে বরং আমাদেরকে মাসিহের আগমনের পরিবেশ প্রস্তুতের 
চেষ্টা চালিয়ে যেতে হবে। এই প্রকারের ইহুদি__যারা মাসিহের আগমনের পরিবেশ 
তৈরি করছে__তাদের মধ্যে দুটি দল পাওয়া যায়। একটি দল দৃঢ় বিশ্বাসী ইহুদি, যারা 
তালমুদের বিধানের ওপর আমল করে মাসিহকে পেতে চায়, অপর দলটি জায়োনিস্টদের 
সাথে সম্পৃক্ত ইহুদি । 


এই দুটি দল বনি ইসরাইলের সেই পুরাতন দুই ফিরকার ধারাবাহিকতার ফসল, যাদের 
মধ্যে একটি দল পরিপূর্ণভাবে বা-ল ও আস্তারাতের পূজায় লিপ্ত ছিল এবং অপর দল ছিল 
ফারিসি আলিম, যারা দাউদ *-এর বংশ থেকে মাসিহের আগমনের অপেক্ষায় ছিল। এই 
দুই দলই ইসা *%-এর দাওয়াতকে অস্বীকার করেছিল । কেননা, বনি ইসরাইলের মুশরিক 
গ্রুপ, যারা বা-ল দেবতার পুজা করত, তারা জেনেবুঝে ইসা -এর মোকাবিলায় শয়তানি 
শক্তির সাথে থাকার সিদ্ধান্ত নেয়। তাদের বিশ্বাস ছিল দুনিয়াতে দুটি শক্তি রয়েছে, ভালো 
শক্তি অর্থাৎ আল্লাহ তাআলা ও শিরকি শক্তি অর্থাৎ শয়তান । মানুষের স্বাধীনতা রয়েছে যে, 
তারা এই দুই শক্তির যেকোনো একটির সাথে থাকতে পারবে । মূলত তারা যে মাসিহের 
অপেক্ষায় আছে, সেই মাসিহ হচ্ছে শয়তানের পক্ষ থেকে আগমনকারী দাজ্জাল। এই 
গ্ুপগুলো গোপন সংগঠন প্রতিষ্ঠা করে ফিলিস্তিনে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টায় লিপ্ত 
রয়েছে। 



































অপর দল যারা ফারিসি আলিমদের কারণে দ্বীনের মধ্যে বিকৃতির শিকার হয়েছিল, তারাও 
সর্বশেষ নবি ও মাসিহের অপেক্ষায় ছিল । কিন্তু ইসা *-এর হত্যার ষড়যন্ত্রের ঘটনার পর 
তারা পরিপূর্ণভাবে গোমরাহ হয়ে যায়। এই দলটি নবিদের ওপর আসা ওহির মাধ্যমে শেষ 
জমানার ঘটনাগুলোর ব্যাপারে জ্ঞাত ছিল এবং তারা জানত যে, শেষ জমানায় একজন 
মাসিহ আসবেন, যিনি পুরো দুনিয়াতে শাসন প্রতিষ্ঠা করবেন। এখন যেহেতু এই ইহুদিরা 
নিজেরাই ভ্রান্ত ও সঠিক রাস্তা থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল, তাই তারা মাসিনুল্লাহর দুশমন 
হয়ে যায় এবং মাসিহে দাজ্জালকেই তারা সর্বশেষ জমানার মাসিহ হিসেবে গ্রহণ করে 
নেয়। এই দলটি মাসিহের আগমনের জন্য পরিবেশ তৈরি করার ক্ষেত্রে মুশরিক ইহুদিদের 
সাথে একজোট হয়ে কাজ করছে। 


সুতরাং এই দুটি দল চাই মুশরিক ইহুদি হোক বা বিকৃতির শিকার ইহুদি; তারা সকলেই 
জায়োনিস্ট আন্দোলনে একত্রিত হয়ে গেছে এবং এখন তাদের সকলেই সেই তিনটি 














৮০. ইতিহাসের আয়নায় (কি 


লক্ষ্য বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে, যা পূর্বে বর্ণনা করা হয়েছে। মোটকথা, 
জায়োনিজম বা ইহুদিবাদের লক্ষ্য বাস্তবায়নের জন্য অনেক গোপন সংগঠন তৈরি করা 
হয়েছে, যেমনটা আমরা পূর্বে বলেছি। এই সমস্ত শক্তিশালী বাস্তবতা সত্তেও এখানে কেবল 
তাদের পর্দাবৃত পরিকল্পনার আলোচনার ওপর নির্ভর করা হচ্ছে না; বরং তাদের সেসব 
ষড়যন্ত্র ও চত্রান্তগুলোও আলোচনা করা হবে, যা প্রত্যেকের সামনেই দৃশ্যমান এবং যার 
দলিল-প্রমাণ এখন কোনো গোপন বিষয় নয়। 








ইহুদিদের প্রকাশ্য চক্রান্ত 


ইহুদিদের নতুন ইতিহাসে দৃষ্টিপাত করলে গত দুই হাজার বছরের দ্বীনে হকের সাথে 
তাদের দুশমনি ও চক্রান্ত, মানুষকে গোমরাহ করা এবং নিজেদের স্বার্থ অর্জনের চেষ্টা- 
প্রচেষ্টার আলোচনা এখনো সংরক্ষিত দেখতে পাওয়া যায়। ইসা ৬-এর আনীত সত্য 
দানের মধ্যে বিকৃতির ক্ষেত্রে সেন্ট পৌলের কার্যক্রম, উসমান *-এর শাহাদাতের মধ্যে 
ইহুদি আব্দুল্লাহ বিন সাবার চক্রান্ত, ইউরোপের মার্টিন লুথারের প্রটেস্টান্ট আন্দোলনের 
সাথে ইহুদিদের সম্পর্ক, ইউরোপে গির্জার বিরুদ্ধে এনলাইটেনমেন্ট আন্দোলন জাগিয়ে 
তোলার ক্ষেত্রে ইহুদি দার্শনিকদের ভূমিকা, ফরাসি বিপ্লাবের মধ্যে ইহুদিদের পদক্ষেপ, 
নতুন ব্যাংকব্যবস্থা, কারেন্সি ও বাণিজ্যব্যবস্থাকে কাবু করার জন্য ইহুদি বংশের চক্রান্ত, 
ইউরোপে পুঁজিবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে ইহুদিদের চক্রান্ত, রাশিয়াতে কমিউনিস্ট আন্দোলনে 
হহুদিদের কার্যক্রম, খিলাফত ধ্বংসে ইহুদিদের কার্যক্রম এবং আমেরিকার প্রত্যেকটি 
অংশে ইহুদিদের দখলদারিত্ব এতটাই স্পষ্ট ও প্রমাণিত বিষয়, যা কেউ অস্বীকার করতে 
পারবে না। ইহুদিদের চক্রান্ত গোপন হোক বা প্রকাশ্য; তাদের দাবি ও লক্ষ্য একটাই। 
তা হচ্ছে, আধুনিক যুগে ইহুদিরা নিজেদের পূর্বের ক্ষমতা ও ইতিহাসকে পুনরায় ফিরিয়ে 
আনার চেষ্টায় লিপ্ত রয়েছে। বর্তমানের নিউ ওয়ার্ল্ড অর্ডার মূলত ইহুদিদের আদি ক্ষমতাকে 
ফিরিয়ে আনার নাম । কারণ নিউ ওয়ার্ল্ড অর্ডার মূলত ইহুদি ও তাদের সমমনাদেরই সৃষ্টি । 
তবে পুরাতন বিশ্বব্যবস্থা হোক বা নতুন বিশ্বব্যবস্থা, মুসলিম উম্মাহর সামনে শত্রু একটাই । 
আমরা সামনের অধ্যায়ে চক্রান্তগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ । 


ইতিহাস এই কথা স্বীকার করে যে, ইহুদিরা ইউরোপের গির্জার বিরুদ্ধে সৃষ্ট 
আন্দোলনসমূহকে নিজেদের স্বার্থ অর্জনের জন্য খুব ভালোভাবে ব্যবহার করেছিল। 
কীভাবে তারা নিজেদের স্বার্থ অর্জন করেছিল__সেই আলোচনার পূর্বে আমরা এই বিষয়ে 
বিস্তারিত আলোচনা করব যে, ইউরোপে খ্রিষ্টানদের উত্থান কীভাবে হয়েছিল? খ্রিষ্টবাদ 
উরোপে কোন ধরনের হুকুমত প্রতিষ্ঠা করেছিল? সেই ব্যবস্থায় কী ধরনের সমস্যা ছিল? 
সেই সমস্যাগুলোর বিরুদ্ধে কী কী প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল? গির্জার বিরুদ্ধে আন্দোলনের 
প্রভাবে ইউরোপের মানুষের মধ্যে কী ধরনের চিন্তাগত পরিবর্তন এসেছিল? সেই চিন্তাগত 
পরিবর্তন থেকে ইহুদিরা কীভাবে ফায়দা নিয়েছিল? ইহুদিরা ইউরোপে খ্রিষ্টানদের চাপিয়ে 






































কৌ বর্তমান বিশ্বব্যব্থা : ৮১ 








দেওয়া বাধা কীভাবে ভেঙে ফেলেছিল? ইউরোপে মানবাধিকারের যুদ্ধ কীভাবে শুরু হয় 
এবং কীভাবে ইহুদিরা এর থেকে ফায়দা অর্জন করে? খ্রিষ্টান ও ইহুদিরা একজোট কীভাবে 
হয়েছিল? ইহুদিরা ইউরোপের সামাজিক ব্যবস্থা কীভাবে ভেঙে ফেলেছিল? ইহুদিরা বৈশ্বিক 
বাণিজ্যকে কীভাবে কজা করেছে? আজকের ইহুদিরা বৈশ্বিক অর্থনীতিকে কীভাবে একটা 
যুদ্ধাপ্র হিসেবে ব্যবহার করছে? জাতিসংঘের অধীনে ইহুদিরা কীভাবে বৈশ্বিক শাসন 
প্রতিষ্ঠা করেছে এবং এতে তাদের উদ্দেশ্য কী? এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে সামনের 
অধ্যায়ে আলোচনা করব ইনশাআল্লাহ । 





ইতিহাসের আয়নায় ক 





দ্বিতীয় অধ্যায় 


&ন্ড গুয্ান্ড অভাব ৪ পশ্চিমাদের ইতিহাস 


যখনই আমাদের সামনে ইউরোপ, আমেরিকা বা পশ্চিমাদের পরিভাষাগুলো ব্যবহার করা 
হয়, তখনই খ্রিষ্টান ও ক্রুসেড যুদ্ধের ছবি ভেসে ওঠে, যেখানে ঘোড়ার ওপর সওয়ার 
নাইটরা পবিত্র ভূমির দিকে যুদ্ধের জন্য এগিয়ে যাচ্ছে। আজ থেকে দুইশ বছর পূর্বে 
সম্ভবত এই চিত্রের কল্পনা সঠিক হলেও বর্তমানে এই কল্পনা চূড়ান্ত পর্যায়ের ভুল। এই 
দুইশ বছরে ইউরোপ ও আমেরিকাতে অনেক পরিবর্তন হয়েছে। এই ভুল দৃষ্টিভঙ্গির 
ফলে মুসলিমদের মধ্যে পশ্চিমাকে বোঝার ক্ষেত্রে অনেক অসংগতি থেকে যায় । আর এই 
অসংগতির ফল মুসলিমদের নিয়ে চিন্তাশীল শ্রেণির কার্যক্রমের মধ্যেও পরিলক্ষিত হয়। 
তাই আমাদের চেষ্টা হবে পশ্চিমাদের পরিপূর্ণ দৃশ্য মুসলিমদের সামনে পেশ করা, যাতে 
আজকে মুসলিমদের সংবেদনশীল শ্রেণি ও মুজাহিদরা তাদেরকে পূর্ণভাবে চিনে নিজেদের 
পরিকল্পনা তৈরি করতে পারে। 


বর্তমানে ‘পশ্চিমা’ পরিভাষাটি ব্যাপক পরিসরে ভৌগলিক ও আদর্শিক ক্ষেত্রে ব্যবহার 
হয়। ভৌগলিক ক্ষেত্রে পশ্চিমা শব্দের ব্যবহার সেই জাতির ওপর হয়ে থাকে, যারা 
একদিকে ইউরোপ, উত্তর আমেরিকা ও কানাডাতে বাস করে এবং অপরদিকে অস্ট্রেলিয়া 
ও নিউজিল্যান্ডে বাস করে। আদর্শিক ক্ষেত্রে পশ্চিমা দ্বারা দুইটা বিকৃত আসমানি ধর্ম 
ইহুদি ও খ্রিষ্টান এবং নতুন ধর্মহীনতার চিন্তা-চেতনার সমষ্টিকে বোঝানো হয়। এ নতুন 
মতাদর্শের মধ্যে পুঁজিবাদ (0৫018115017), গণতন্ত্র (১৪০০7৭০১), সমাজতন্ত্র 
(Communism) ছাড়াও আরও অনেক মতাদর্শ অন্তর্ভুক্ত । কিন্তু এসব মতাদর্শের উৎস 
হচ্ছে ধর্মহীনতা (Secularism) | 


আজকের পশ্চিমাদের নতুন ইতিহাস সপ্তম শতকে সাহাবিদের হাতে শাম ও ফিলিভিনে 
বাইজেন্টাইন সাম্রাজ্যের পরাজয় থেকে শুরু হয়। যেখানে খ্রিষ্টানদের পূর্বাংশ নিঃশেষ 
হয়ে যায় এবং তারা পশ্চিমে কনস্টান্টিনোপল ও রোমে এসে সীমাবদ্ধ হয়ে যায়। পশ্চিমে 
খ্রিষ্টানদের উত্থান হয় খ্রিষ্টাব্দ ৮ম শতকে ফ্রান্সের বাদশাহ চার্লিমানের (Charlemagne) 
রোমান ক্যাথলিক বিশ্বাস অনুযায়ী শাসনভার গ্রহণের মাধ্যমে শুরু হয় । এটা ছিল ইউরোপে 
রোমান ক্যাথলিক সাম্রাজ্যের সুচনা ৷ ইউরোপে গির্জা ও বাদশাহদের ক্ষমতার এমন জোয়ার 
সৃষ্টি হয়, যা দ্বারা তারা মধ্যযুগে পুরো ইউরোপে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলে। 

















কে বর্তমান বিশ্বব্যবহা ; ৮৩:74 


Tr 





পরবর্তী সময়ে বাদশাহ ও গির্জার খারাপ কাজের ফলে তাদের ক্ষমতার এই জোয়ারের 
বিরুদ্ধে প্রচণ্ড প্রতিক্রিয়া তৈরি হয় এবং তা সংশোধনের জন্য অনেক আন্দোলনের জন্য 
হয়। এই সমস্ত আন্দোলনের মধ্যে ধর্মীয় ও ধর্মহীন সব ধরনের আন্দোলন অন্তর্ভুক্ত ছিল। 
এই আন্দোলনগুলো ইউরোপে অনেক বিশাল চিন্তাগত পরিবর্তন সৃষ্টি করে । যেই চিন্তাগত 
পরিবর্তনগুলোর সাথে বর্তমান যুগের জিহাদের চিন্তাগত ভিত্তির খুব গভীর সম্পর্ক রয়েছে। 
তাই আমরা এই অধ্যায়ে পশ্চিমাদের নতুন ইতিহাসের ওপর বিস্তারিত আলোচনা করব। 
কারণ পশ্চিমাদের পুরাতন ইতিহাস এখানে আমাদের মূল আলোচ্য বিষয় নয়। 


পশ্চিমাদের নতুন ইতিহাস রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের উদ্থান থেকে শুরু হয়ে ধর্মহীনতার 
ফিতনার প্রভাবে সংগঠিত ফরাসি বিপ্লব পর্যন্ত এসে পৌছে। এটা আনুমানিক এক হাজার 
বছরের ইতিহাস। এই সময়ে ইউরোপে ধর্মহীনতার ফিতনা শুরু হয়। যার ফলে গির্জা ও 
ধর্মহীনতার মধ্যে যুদ্ধ আরম্ভ হয়, যা প্রায় পাচশ বছর চলমান থাকে। এই সময়ে খ্রিষ্টানদের 
মধ্যে প্রটেস্টান্ট নামক দলের সৃষ্টি হয়, যারা রোমান ক্যাথলিক শাসনকে আরও অধিক 
দুর্বল করে ফেলে। নতুন বিশ্ব অর্থাৎ আমেরিকার আবিষ্কারের পর প্রটেস্টান্টরা সেখানে 
গিয়ে আবাদ হয়ে যায় এবং আমেরিকার শাসনব্যবসথায় মুখ্য ভূমিকা পালন করতে শুরু 
করে। অপরদিকে ইউরোপের ধর্মহীন আন্দোলনগুলো মজবুত হতে থাকে এবং ১৭৭৯ 
সালের ফরাসি বিপ্লবের মাধ্যমে গির্জার এক হাজার বছরের শাসনের পতন হয় এবং 
ইউরোপে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া শুরু হয়। 


পশ্চিমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় ছিল ব্রিটেন কর্তৃক হিনদুস্থানের ওপর 
উপনিবেশ প্রতিষ্ঠা । ব্রিটেনের এই বিজয়ের ফলে হিন্দুছ্বান থেকে এত পরিমাণ কীচামাল 
অর্জিত হয়, যার ওপরেই দুনিয়ার প্রথম শিল্প-বিপ্লবের ভিত্তি রাখা হয়। ১৮৩০ সালের 
প্রথম শিল্প-বিগ্লবের পর ইউরোপের দ্বিতীয় শিল্প-বিপ্রব পশ্চিমাকে সামরিক শক্তির 
পাশাপাশি একটি সামাজিক শক্তি হিসেবেও প্রতিষ্ঠা করে। অপরদিকে হিন্দ্থান থেকে 
অগণিত জনশক্তি সংগৃহীত হয়, যাদেরকে সামরিক শক্তিতে পরিণত করে প্রথমে পুরো 
হিনদুস্থানের ওপর নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করে। অতঃপর এই শক্তি দ্বারা তারা ইয়ামান, 
মিশর ও মাল্টা দখল করে ইউরোপ থেকে হিন্দুস্থান পর্যন্ত সামুদ্রিক রাস্তা ক্লিয়ার করে নেয়। 
তারপর ব্রিটেন প্রথম বিশ্বযুদ্ধে এই বাহিনীর সাহায্যে উসমানি খিলাফতকে শহিদ করে 
ফিলিত্তিন দখলের পাশাপাশি সেখানে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যও এই বাহিনী দ্বারাই 
ইছুদিদের সর্বোচ্চ সাহায্য করে। তারা এই বাহিনী দ্বারা ফিলিস্তিনে ইহুদিদের প্রতিষ্ঠিত 
করা ছাড়াও মুসলিমদের সমস্ত তেলের ওপর দখল প্রতিষ্ঠা করেছিল এবং মুসলিম উম্মাহকে 
টুকরা টুকরা করে দিয়েছিল। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুরো বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে, 
যার ফলে পশ্চিমাদের নেতৃত্ব আমেরিকার হাতে চলে যায়। তবে আমেরিকার কার্যক্রম 
ব্রিটেনের সাম্রাজ্যবাদী ধারা হিসেবেই প্রমাণিত হ়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা নিউ 














ইতিহাসের আয়নায় কৌ 


ওয়ার্ল্ড অর্ডারের উপযোগী অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়ন করে, যাকে “মার্কেট ইকোনমি 
বা বাজার অর্থনীতি’ বলা হয়। এর বিপরীতে রাশিয়াতে কমিউনিস্ট বিগ্রব শুরু হয়, 
যা আফগান জিহাদে মুজাহিদদের হাতে পরাজিত হয়ে ছিন্নভিন্ন হয়ে যায়। রাশিয়ার 
পরাজয়ের পর আমেরিকা দুনিয়ার একক পরাশক্তিতে পরিণত হয়। ফলশ্রুতিতে উম্মাহর 
মুজাহিদরা আমেরিকার বিরুদ্ধে জিহাদ শুরু করেন। এখন পশ্চিমা ও মুজাহিদরা একে 
অপরের সাথে যুদ্ধে লিপ্ত এবং এই যুদ্ধ পুরোদমে চলমান রয়েছে। ইউরোপে গির্জার উত্থান 
থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডারের ঘোষণা পর্যন্ত পশ্চিমাদের ইতিহাসে কয়েকটি যুগ অতিবাহিত 
হয়েছে। পশ্চিমাদের এই ইতিহাস খ্রিষ্টবাদের ইতিহাস থেকে সৃষ্টি হয়েছে। তাই আমরা 
এখানে পশ্চিমাদের ইতিহাসের আলোচনা খ্রিষ্টবাদ থেকে শুরু করব। 


কৌ বর্তমানবিশ্বব্যব্থা | ৮৫1: 


গ্রিটবাদের ইতিহাস 


ইউরোপ থেকে নয়; বরং ফিলিস্তিন ও শাম থেকে খ্রিষ্টবাদের সূচনা হয়। তখনকার সময় 
এই অঞ্চলগুলো রোমানদের অধীন ছিল। খ্রিষ্টবাদ সেই সত্য দ্বীন নয়, যা ইসা * নিয়ে 
এসেছেন এবং যার দাওয়াহ তার সাথিগণ দিয়েছিলেন। বরং এটা মানুষের বানানো একটি 
ধর্ম। এই দ্বীনের উত্থান ইসা %:-এর আকাশে উঠিয়ে নেওয়ার কিছু বছর পর থেকে শুরু 
হয়। খ্রিষ্টবাদ মূলত এক ইহুদি আলিম সেন্ট পৌলের মস্তিষ্কের আবিষ্কার । ইসা ৯-এর 
জীবদ্দশায় সে-ই ইসা *-এর সবচেয়ে বড় দুশমন ছিল। কিন্তু আসমানে উঠিয়ে নিয়ে 
যাওয়ার পর বাহ্যিকভাবে খ্রিষ্টান হয় এবং হাওয়ারিদের সাথে মিলে দাওয়াহ কাজ শুরু 
করে। সময়ের সাথে সাথে সে সত্য দ্বীনে বিকৃতি ও নিজের পক্ষ থেকে সংযোজন শুরু 
করে। পরবর্তী সময়ে মানুষও তার বিকৃতিগুলো গ্রহণ করে সত্য দ্বীন থেকে দূরে সরে 
যেতে থাকে। চতুর্থ শতাব্দীতে রোমান বাদশাহ কনস্টান্টাইন (১ম) যখন খ্রিষ্টান হয়ে যায়, 
তখন সত্য দ্বীন মানুষের দৃষ্টি থেকে পূর্ণরূপে বিস্মৃত হয়ে যায়। 


খ্রিষ্টবাদের ইতিহাস কয়েকটা ভাগে বিভক্ত : 


০ প্রথম যুগ : পরীক্ষার যুগ (১- ৩০৬ খ্রি.) 

* দ্বিতীয় যুগ : খ্িষ্টবাদের উত্থান (৩০৬-৫৯০ খ্রি.) 

* তৃতীয় যুগ : ইউরোপে খ্রিষ্টবাদের উত্থান (আধুনিক পশ্চিমা এতিহাসিকদের মতে 

অন্ধকার যুগ) (৫৯০-৭১৪ খ্রি.) 

চতুর্থ যুগ : ইউরোপে খ্রিষ্টবাদের পতনের সূচনা (আধুনিক পশ্চিমা এ্রতিহাসিকদের 

মতে মধ্যযুগ) (৭১৪-১৪৫৩ খ্রি.) 

* পঞ্চম যুগ : খিষ্টবাদের পতন আধুনিক পশ্চিমা এতিহাসিকদের মতে রেনেসীর যুগ) 
(১৪৫৩-১৭৮৯ খ্রি.) 























খ্রিষ্টানদেরকে কুরআন মাজিদে নাসারা বলা হয়েছে। এই নামকরণের ব্যাপারে দুটি 
বর্ণনা এসেছে। একটি মত অনুযায়ী এই নামের সম্বন্ধ হচ্ছে ইসা *:-এর হাওয়ারিদের 
দিকে, যারা ইসা ৪.-এর প্রশ্নের জবাবে বলেছিল, (4 ১৮০ 5%) ‘আমরা আল্লাহর 
সাহায্যকারী । অপর মত হচ্ছে, এর সম্বন্ধ ইসা *-এর জন্মের ঘটনার সাথে, যা নাসেরা 
নামে প্রসিদ্ধ । উপমহাদেশে ইসা ৬-এর নামানুসারে তাদের ইসায়ি বলা হয়। এ ছাড়াও 
£ ইসা *-এর লকব মাসিহের দিকে সম্পৃক্ত করে তাদের মাসিহিও ডাকা হয়। 


ইসা % যে দ্বীন এনেছিলেন, তা তাওরাতের শিক্ষা থেকে ভিন্ন ছিল না; বরং ইসা $%-কে 
সত্য দ্বীন উজ্জীবিত করা এবং বনি ইসরাইলের হিদায়াতের জন্য প্রেরণ করা হয়েছিল। 





চেষ্টা করেনি। ইসা ৬৬-এর জন্য তাওরাতকেই শরিয়াহ হিসেবে অনুমোদন দেওয়া এর 
প্রমাণ বহন করে। এ ছাড়াও সুরা আলে ইমরানের মধ্যে তার ব্যাপারে স্পষ্টভাবে বলা 
হয়েছে, ‘বনি ইসরাইলের দিকে প্রেরিত রাসুল’ অর্থাৎ ইসা ৯৯-কে শুধু বনি ইসরাইলের 
কাছেই নবি হিসেবে প্রেরণ করা হয়েছে। ইসা *, তার সাথিবর্গ ও তার ওপর ইমান 
আনয়নকারীগণ বনি ইসরাইলের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী সময়ে এই সত্য দ্বীনের মধ্যে 
বিকৃতি ঘটানোর পর তাওহিদের আনুসারী জাতি তিন প্রভুর আনুসারীতে পরিণত হয় । সেই 
সাথে তারা নিজেদের দাওয়াহকে বৈশ্বিক বানিয়ে নেয় এবং তাওরাতের বিধানের মাঝে 
অনেক পরিবর্তন করে ফেলে । আশ্চর্যজনক কথা হচ্ছে, এই বিকৃতিগুলোতে সবচেয়ে বড় 
ভূমিকা এই ইহুদি আলিম ‘সেন্ট পৌল' পালন করেছিল। 


এই দৃষ্টিকোণ থেকে এমনটা বলা ভুল হবে না যে, বর্তমানের খ্িষ্টবাদ মূলত ইহুদিবাদের 
বিকৃত রূপ ৷ এই দুটি ধর্ম সাদৃশ্যপূর্ণ হওয়ার ফলে কুরআনে তাদের জন্য আহলে কিতাব 
নামক একক পরিভাষা ব্যবহার করা হয়েছে এবং অনেক জায়গায় দুটি দলকে এক শব্দে 
সম্বোধন করা হয়েছে। পরবর্তী সময়ে খ্রিষ্টবাদ একটি ভিন্ন আকৃতি ধারণ করে, তাই 
তাদের আলাদা বর্ণনা করা হয়। এখানে এটা বোঝানো উদ্দেশ্য যে, এই দুটি ধর্মের 
পরস্পর এত এত বৈপরীত্য থাকা সত্বেও তাদের মাঝে এতিহাসিক ও চিন্তাগত গভীর 
সম্পর্ক রয়েছে। 


























খ্রিষ্টানদের ইতিহাসের যুগগুলোর মধ্যে আমরা প্রথম দুটি যুগের আলোচনা এখানে করব। 
বাকি তিন যুগের আলোচনা ইউরোপের ইতিহাসের অধ্যায়ে করব। কেননা রোমানরা 
নিঃশেষ হয়ে যাওয়ার পরে খ্রিষ্টবাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ফিলিস্ছিন ও পূর্ব 
ইউরোপ থেকে স্থানান্তরিত হয়ে মধ্য ইউরোপে চলে যায়। অপরদিকে এই ঘটনাগুলো 
ইউরোপে সংঘটিত হওয়ার ফলে এঁতিহাসিকগণ এগুলোকে শুধু খ্রিষ্টানদের ইতিহাস নয়; 
বরং ইউরোপের ইতিহাসের অংশও মনে করে। তৃতীয় কারণ হচ্ছে, পরবর্তী যুগগুলোর 
মধ্যে মুসলিমদের তৃতীয় দুশমন অর্থাৎ নতুন মুশরিকদের উত্থান হয়েছিল। তাই ইউরোপ 
ও আমেরিকার ইতিহাস খ্রিষ্টানদের ইতিহাস থেকে আলাদা আলোচনা হওয়াই যথার্থ । 














দৃথম যুগ : পরীক্ষার যুগ (১-৩০৬ খ্রি.) 


খ্রিষ্টানদের ইতিহাসের প্রথম যুগকে বিপদের ও পরীক্ষার সময় হিসেবে গণ্য করা হয়। 
কেননা, খ্রিষ্টান এতিহাসিকদের বর্ণনামতে এই যুগে খ্রিষ্টানদের ওপর মুশরিক রোমান 
কর্তৃক অনেক জুলুম হয়েছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে, রোমানদের এই জুলুম মূলত ছিল 
সত্য দ্বীনের অনুসারীদের ওপর । এর প্রমাণ হচ্ছে আসহাবে উখদুদ ও আসহাবে কাহফের 
ঘটনা এই যুগেই সংঘটিত হয়েছিল, যারা ছিলেন সত্য দ্বীনের অনুসারী। তবে মূলকথা 
হচ্ছে বিপদের যুগে ইসা ৯-এর সত্য দ্বীন ও সেন্ট পৌলের বানানো মতাদর্শ একই সাথে 





কৌ. বরতমানবিশবযরহা : ৮৭ 2 








প্রচারিত হচ্ছিল। যার দৃষ্টান্ত বর্তমানেও রয়েছে। যেমন মুসলিম ও তাদের বিকৃত আকিদায় 
বিশ্বাসী ব্যক্তিদের মধ্যে কঠিন দ্বন্ব রয়েছে, যা কখনো কখনো লড়াই পর্যন্ত পৌছায়। 


আমরা পূর্বে আলোচনা করেছি যে, আল্লাহ তাআলা ইসা ৬৪.-কে বনি ইসরাইলের 
হিদায়াতের জন্য প্রেরণ করেছেন; কিন্তু বনি ইসরাইল উলামায়ে সুদের আনুগত্যের ফলে 
শুধু ইসা ৯-কে অস্বীকারই করেনি; বরং তাকে হত্যার চেষ্টাও করেছে। তারা রোমানদের 
সাথে মিলে ইসা &২-কে শুলিতে চড়ানোর চক্রান্ত করে ৷ কিন্তু আল্লাহ তাআলা ইসা ৬৫.-কে 
রক্ষা করে আসমানে উঠিয়ে নিয়ে যান। ইসা *-কে হত্যার চক্রান্ত বনি ইসরাইলের 
ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ঘটনা । কারণ এর পর থেকেই বনি ইসরাইল খ্রিষ্টান ও 
ইহুদি নামে দুটি নতুন ধর্মে বিভক্ত হয়ে যায়। 


ইসা =-কে আসমানে উঠিয়ে নেওয়ার পর তার সাহায্যকারীরা বনি ইসরাইলের মধ্যে 
সত্য দ্বীনের প্রচার করতে থাকে। কিন্তু সেখানে একটি ঘটনা সংঘটিত হয়, যার ফলে ইসা 
৯-এর আনীত তাওহিদের দ্বীন ত্রিত্ববাদে পরিবর্তন হয়ে যায়। সাউল নামের এক ইহুদি 
আলিম যে ইহুদিদের সবচেয়ে কট্টর দল ফারিসিদের অন্তর্ভুক্ত হওয়ার ফলে ইসা ৯-এর 
জীবদ্দশায় তার শিক্ষার কঠিন বিরোধিতা করত। তাঁকে ও তীর সাথিদের অনেক কষ্ট 
দিত। কিন্তু ইসা -এর অফাতের পর সে হঠাৎ খ্রিষ্টান ধর্ম গহণ করে । তার দাবি অনুযায়ী 
এর কারণ ছিল, যখন সে জেরুজালেমে ইহুদি আলিমদের সাথে পরামর্শ করে দামেক্কে 
রওয়ানা হয়, তখন আসমান থেকে একটি নুর দৃষ্টিগোচর হয় এবং সেখান থেকে একটি 
আওয়াজ তাকে বলে, ‘এই সাউল, তুমি কেন আমার বিরোধিতা করো সে বুঝতে পারে 
এই আওয়াজ ইসা ২১-এর ছিল। সাউলের এই ঘটনাকে শুধু একজন ব্যতীত আর কোনো 
হাওয়ারি পান্তা দেয়নি। তবে সে একাই অন্যদের সাউলের একনিষ্ঠতার ব্যাপারে বিশ্বাস 
করাতে সক্ষম হয়। এবং সে সাউলের সাথে মিলে তাবলিগ শুরু করে । সাউল নিজের নাম 
পরিবর্তন করে 'পৌল' রাখে, যা ইতিহাসে সেন্ট পৌল নামে প্রসিদ্ধ । তার তাবলিগের ফলে 
বনি ইসরাইলের অসংখ্য মুশরিক খ্রিষ্টান ধর্ম গহণ করে। কিন্তু যে দ্বীনের দিকে সে আহ্বান 
করত, সেখানে আস্তে আস্তে নতুন আকিদা ও বিধান প্রবেশ করাতে থাকে। এর মধ্যে 
সবচেয়ে ভয়ানক ছিল ইসা ৬-এর উলুহিয়্যাতের আকিদা । যা পরবর্তী সময়ে ত্রিত্ববাদ বা 
ছ্রিনিটির আকৃতি ধারণ করে। যার অর্থ অনেকটা এমন যে, আল্লাহ তাআলা, ইসা & ও 
রুহুল কদুস_ এই তিন প্রভু মূলত একজনই ৷ 


এ ছাড়াও সে মুসা ৯১-এর শরিয়াহর অধিকাংশ বিধানকে খ্রিষ্টানদের জন্য নিষিদ্ধ হিসেবে 
প্রচার করতে থাকে । অথচ ইসা ৬ নতুন কোনো শরিয়তসহ প্রেরিত হননি; বরং যে 
বিধানগুলো ইহুদিরা মুছে দিয়েছিল, সেগুলোই নতুন আকৃতিতে দ্বিতীয়বার উজ্জীবিত 
করার আদেশ নিয়ে তিনি এসেছেন। সঠিক আকিদা ও শরিয়তের মধ্যে বিকৃতি ও 
শিথিলতার ফলে অনেক অ-ইহুদি মুশরিকদের মধ্যে এই দ্বীনের গ্রহণযোগ্যতা বাড়তে 
থাকে । এই বিকৃতির ফলে পৌল ও হাওয়ারিদের মধ্যে কঠিন ছন্দ তৈরি হয়, এমনকি যে 


















































৮৮. ইতিহাসের আয়নায় কে 


হাওয়ারি তাকে সাহায্য করেছিল, সেও তার থেকে আলাদা হয়ে যায়। 


মোটকথা তখন সত্য দ্বীনের অনুসারীগণ দুই ধরনের বিপদের মুখোমুখি হয়। একদিকে 
সেই সমস্ত বিশ্বাসের যুকাবিলা করা, যা সেন্ট পৌল প্রচার করা শুরু করেছে। অপরদিকে 
সেই জুলুম সহ্য করা, যা রোমান মুশরিকরা ইমানদারদের ওপর শুরু করেছে। সেই সময়েই 
আসহাবে উখদুদের ঘটনা সংঘটিত হয়, যার আলোচনা কুরআনে সুরা বুরুজে এসেছে। 
রাসুলুল্লাহ & এই আয়াতের ব্যাখ্যায় পুরো ঘটনা বর্ণনা করেছেন। যার সার-সংক্ষেপ 
হচ্ছে, ইয়ামানে এক বাদশাহ নিজেকে রব দাবি করত । এই বাদশাহর এক জাদুকর ছিল। 
জাদুকর বৃদ্ধ হয়ে যাওয়ার ফলে তার সমস্ত জাদু একজন শাগরিদকে শিক্ষা দেওয়ার আদেশ 
দেয়। জাদুকর একটি বুদ্ধিমান বালক চায়, যাকে সহজে সবকিছু শিখাতে পারবে। সেই 
বালক যে রাস্তা দিয়ে জাদুকরের কাছে যেত, সেই রাস্তার পাশে আল্লাহ তাআলার একজন 
নেক বান্দার খানকা ছিল, যিনি ইসা খ্র১-এর আনীত দ্বীনের ওপর সঠিকভাবে ইমান 
এনেছিলেন। বালক সেই রাহিবের কাছে গিয়ে ইমান গ্রহণ করে নেয়। এই কথা জানার পর 
বাদশাহ বালককে হত্যার আদেশ দেয়। কিন্তু আল্লাহর ইচ্ছায় তাকে কোনোভাবেই হত্যা 
করা সম্ভব হয়নি৷ সর্বশেষ বালক নিজেই বলে, ‘যদি আমাকে সত্যিই হত্যা করতে চাও, 
তাহলে তা-ই করবে, যেমনটা আমি বলব। 




















বালক তখন বাদশাহকে বলে, ‘যদি সমস্ত মানুষকে এক জায়গায় একত্রিত করে “বালকের 
রবের নামে” এই কথা বলে তির চালাও, তাহলে আমি মারা যাব। বাদশাহ যখন সমস্ত 
মানুষের সামনে এমনটা করে, তখন সেই বালক শহিদ হয়ে যায়। এই বালকের শাহাদা 
দেখে সমস্ত মানুষ মুসলিম হয়ে যায়, যার ফলে বাদশাহ অনেক রাগান্বিত হয়। সে তার 
সেনাদেরকে ময়দানে বড় বড় গর্ত খুঁড়ে সেখানে অগ্নি প্রস্বলিত করার আদেশ দেয়। 
অতঃপর একেক জন ব্যক্তিকে ধরে এনে এই সত্য দ্বীন থেকে ফিরে আসার আদেশ দেয়। 
যারা দ্বীন ত্যাগ করত, তাদের মুক্ত করে দেওয়া হতো। আর যারা করত না, তাদের 
আগুনে ফেলে দেওয়া হতো। মুফাসসিরগণ বলেছেন, সেদিন খুব স্বল্প সংখ্যক ব্যক্তি দ্বীন 
থেকে ফিরে গিয়েছিল। 


দ্বিতীয় ঘটনা ছিল আসহাবে কাহফের ঘটনা । অধিকাংশ আলিমদের মত হচ্ছে, এই 
ঘটনা রোমান সাম্রাজ্যের এলাকা জর্ডানে হয়েছিল। আল্লাহ তাআলা কুরআনে এই ঘটনা 
মুসলিমদের হিদায়াতের জন্য বিস্তারিত আলোচনা করেছেন । এই যুবকদের সঠিক সংখ্যা 
আল্লাহ তাআলাই ভালো জানেন। এই যুবকরা ইসা *২-এর আনীত দ্বীনের ওপর বিশ্বাসী 
ছিল। কিছু এঁতিহাসিকের মতে তারা বাদশাহর দরবারি লোক ছিল। তাদের ইসলামের 
ব্যাপারে মুশরিক বাদশাহ জানার পর দ্বীনত্যাগ করার জন্য একদিনের সুযোগ দেয়। এই 
যুবকরা তাদের ইমান বাচানোর জন্য শহর থেকে পলায়ন করে এক পাহাড়ের গুহায় 
লুকিয়ে যায়। তাদের সাথে তাদের এক কুকুরও ছিল । আল্লাহ তাআলা এদেরকে সাহায্য 
করেন এবং তাদের ওপর ঘুম চাপিয়ে দেন। তিনশ বছর পর্যন্ত তারা ঘুমেই কাটিয়ে দেয় । 


























কৌ বর্তমান বিশ্বব্যবস্থা 











যখন জাগ্রত হয়, তখন সেই জমানার রোমানরা শ্রিষ্টবাদ গ্রহণ করে নিয়েছিল। মানুষরা 
তাদের চিনে ফেলে, কেননা পলায়নকারী ব্যক্তিদের ঘটনা হিসেবে তাদের কথা বড়দের 
থেকে শুনেছিল। অতঃপর তারা গুহাতে পুনরায় ফিরে আসার পর আল্লাহ তাআলা তাদের 
মৃত্যু দিয়ে দেন। এগুলো হচ্ছে সেই সম্ভ ঘটনা, যা আল্লাহ তাআলা কুরআনে বর্ণনা 
করেছেন। এ ছাড়াও খ্রিষ্টান এতিহাসিকরা রোমান বাদশাহদের পক্ষ থেকে খ্রিষ্টানদের 
ওপর অনেক নির্যাতনের ঘটনা বর্ণনা করেছে। সেই জুলুমকারী বাদশাহদের মধ্যে নিরো 
(910), ভিয়ো্রেশন (1319০191191)-সহ আরও অনেকেই আছে। 








দ্বিতীয় যুগ : গ্রিবাদের উত্থানের জমানা (৩০৬-৫৯০ খ্রি.) 


৩০৬ খ্রিষ্টাব্দে রোমান বাদশাহ কনস্টান্টাইন প্রথম সিংহাসনে আরোহণের ফলে খ্রিষ্টানদের 
উথান শুরু হয়। বাদশাহর মাতার নাম ছিল হেলেনা (1101908)। এ্রতিহাসিকদের মতে 
হেলেনা ২৫০ থেকে ৩০০ সালের মধ্যে খ্রিষ্টান হয়। হেলেনার শুরু জীবনের ব্যাপারে 
ইতিহাসে কোনো তথ্য নেই। কিন্তু খ্রিষ্টানদের প্রায় সমস্ত দল তাকে (58111) সেন্ট-এর 
মর্যাদা দেয় এবং তার নামে দিবস পালন করে। ইতিহাসে এটাও প্রমাণিত যে, বাদশাহ 
তার মাকে অনেক মহব্বত করত এবং তার সমস্ত কথা মেনে নিত। রোমান বাদশাহ 
কনস্টান্টাইন তার মায়ের প্রভাবে খ্রিষ্টান হয়ে যায় এবং ৩২১ সালে বাদশাহ সরকারীভাবে 
তা ঘোষণা করে । বাদশাহ হওয়ার পর সে খ্রিষ্টানদের ওপর জুলুম বন্ধের পাশাপাশি সমস্ত 
খ্রিষ্টান বন্দীকে মুক্ত করে দেয় এবং তাদের থেকে পূর্বের বাদশাহদের বাজেয়াপ্ত করা সমস্ত 
সম্পদ ফিরিয়ে দেয়। এখানে আমরা একটি বাস্তবতা স্পষ্ট করা জরুরি মনে করছি, যে 
সমস্ত ব্যক্তিকে সেই যুগে এতিহাসিকরা ইসায়ি হিসেবে গণ্য করেছেন, তাদের মধ্যে সত্য 
দ্বীনের অনুসারীরাও অন্তর্ভুক্ত ছিল। খ্রিষ্টান এতিহাসিকরা এই বাস্তবতাকে স্পষ্ট করেনি; বরং 
তারা দুই দলের জন্য একই শব্দ উল্লেখ করেছিল। 


মুসলিম এঁতিহাসিকগণ এই বাস্তবতা স্পষ্ট করেছে যে, বাদশাহ কনস্টান্টাইনের সময়ে 
এক দল ছিল সত্যপন্থী ও আরেক দল ছিল গোমরাহ। এই কথার প্রমাণ সেই যুগের 
প্রতিহাসিকদের আলোচনা থেকেও স্পষ্ট, কেননা তারা খ্রিষ্টানদের মধ্যে আকিদাগত 
বিভক্তির কথা বলেছেন। তাদের এক দল ইসা *-কে আল্লাহর সন্তান মনে করত এবং 
আরেক দল আল্লাহর নবি মনে করত । এই দুই দলের মধ্যে কঠিন দ্বন্দ ছিল এবং কখনো 
কখনো তাদের মাঝে খুনাখুনিও হতো । যার সবচেয়ে বড় প্রমাণ এই ছন্দ বন্ধ করার জন্য 
বাদশাহর পক্ষ থেকে ৩২৫ সালে নিকিয়া অঞ্চলে আহ্বান করা একটি প্রসিদ্ধ কনফারেন্স, 
যাকে ভ্রান্ত খ্রিষ্টবাদের ভিত্তি বলা হয়। 























৯5). ইতিহাসের আয়নায় ক 


নিকিয়া কনফারেন্স (৩২৫ ধরি.) বিত্ুবাদের জয় 


নিকিয়া কনফারেন্সের (C০un৫i! 9? 1099৪) বিস্তারিত আলোচনা এমন সব খ্রিষ্টান 
এঁতিহাসিক করেছে, যারা নিজেরাই ত্রিত্ববাদে বিশ্বাসী ছিল। ৩২৫ সালে বাদশাহ 
কনস্টান্টাইন খ্রিষ্টবাদের মাঝে মতানৈক্য নিঃশেষ করার জন্য তার রাজ্যের প্রায় এক 
হাজার পাদরি ও আলিমকে দাওয়াতনামা পাঠায়, যাদের প্রত্যেকের সাথে দুজন করে 
শাগরিদকেও আনার পরামর্শ দেওয়া হয়। কিন্তু এই এক হাজারের মধ্যে আড়াইশ থেকে 
তিনশ জন অংশগ্রহণ করে । এদের মধ্যে শাম, ফিলিস্তিন ও তুর্কির সদস্য বেশি ছিল অর্থাৎ 
রাজ্যত্বের পূর্বাংশ থেকে বেশি লোক অংশগ্রহণ করেছিল, অন্যদিকে রাজ্যের পশ্চিমের 
অংশগ্রহণ কম ছিল। 


এই কনফারেন্সের এজেন্ডা ছিল ত্রিত্ববাদে বিশ্বাসী এবং তার বিরোধীদের মধ্যে একটি 
একমত্য তৈরি করা । এই কনফারেন্সে কয়েক মাস আলোচনা-পর্যালোচনার পর সকলেই 
একটি সিদ্ধান্তে উপনীত হয়। যেখানে ত্রিত্ববাদের বিশ্বাসকে খ্রিষ্টবাদের অংশ ঘোষণা করা 
হয় এবং পুরো দুনিয়ার শুধু চারটি ইনজিলের ওপর একমত হয়ে বাকি সমস্ত ইনজিলকে 
ভুল ও বাতিল ঘোষণা করা হয়। এই বাতিল ঘোষিত ইনজিলের মধ্যে আল্লাহ তাআলার 
কিতাবও অন্তর্ভুক্ত ছিল, যা আল্লাহর নবি ইসা ২-এর ওপর অবতীর্ণ হয়েছিল। এই 
সিদ্ধান্তের ওপর তিনজন ব্যতীত সবাই স্বাক্ষর করেছিল। যার ফলে খ্রিষ্টানদের মধ্যে 
সেন্ট পৌল থেকে ছড়ানো শিরকি বিশ্বাস একটি সরকারী ধর্মে পরিণত হয়। নিকিয়া 
কনফারেন্সের এই সিদ্ধান্ত আজকে সমস্ত খ্রিষ্টানদের মূল বিশ্বাস । যদিও পরবর্তীকালে ৩৮১ 
ও ৪৩১ সালের কনফারেসগুলোতে কিছু শাব্দিক পরিবর্তন ও সংযোজন করা হয়েছে; কিন্ত 
মৌলিক বিশ্বাস তা-ই ছিল, যা নিকিয়াতে সিদ্ধান্ত হয়েছিল। 


নিকিয়ার সিদ্ধান্তগুলো সেই দ্বীন ছিল না, যা ইসা ৬& এনেছে এবং সেখানে সেই ইনজিল 
গ্রহণ করা হয়নি, যা আল্লাহ তাআলার নাজিলকৃত ছিল। সেখানে সেন্ট পৌলের বিকৃত 
বিশ্বাস ও উলামায়ে সুদের লিখিত বইসমূহ একটি দ্বীনের আকার ধারণ করে। ফলে 
খরিষ্টবাদ সরকারী ধর্ম ও নিকিয়া কনফারেন্সের বিশ্বাসগুলো তাদের মূল বিশ্বাসে পরিণত 
হয়। কেউ যদি এই আকিদা ও ইনজিলগুলোর সমালোচনা বা বিরোধিতা করত, তখন 
প্রশাসনের নির্যাতনের শিকার হতো । যার ফলে ইমানদারদের ওপর জুলুমের নতুন ধারা 
শুরু হয়, যা রাসুলুল্লাহ ৯-এর নবুওয়াত পর্যন্ত চলমান ছিল। সত্য দ্বীন মানুষের দৃষ্টি 
থেকে বিলুপ্ত হয়ে শুধু সরকারী বিশ্বাসগুলো টিকে থাকে । মোট কথা, খ্রিষ্টান ধর্ম রোমান 
বাদশাহদের দরবারে গ্রতিপালিত হতে থাকে । এই জন্য তা জন্ম থেকেই আপসবাদী ও 



































চাট্ুকারিতার ধর্মে পরিণত হয়।* শুরু থেকেই খ্রিষ্টানদের দুটি বড় কেন্দ্র ছিল। একটি 
কনস্টান্টিনোপল_ যা আজকের তুর্কির ইস্তান্বল ও অপরটি আজকের ইতালির শহর রোম। 


ধর্মভ্রনতার ফিতনা প্রজিরাধ 


গ্রিক সূচনাকাল থেকেই শিরক ও ধর্মহীনতার উৎস হিসেবে বিবেচিত হতো । আনুমানিক 
খ্রি.পূ. তিনশ সালে সেখানে এরিস্টটল (4১1151909) ও প্লেটোর (Plato) দর্শনের জন্ম 
হয় এবং ইউরোপের অনেক অংশকে তা প্রভাবিত করে। ঘিক দর্শনের ভিত্তি ছিল আল্লাহ 
তাআলাকে অস্বীকার ও ইলমে ওহির বিপরীতে মানববুদ্ধিকে অগ্রগামী প্রমাণ করা। গ্রিকের 
ধর্মহীন দর্শন মূলত ছিল ধর্মের বিরোধিতা খিষ্টানরা শুরু থেকে এই দর্শনের মোকাবিলা 
করতে থাকে । একসময় পঞ্চম শতাব্দীতে যখন রোমান সাম্রাজ্যের এলাকাগুলোতে এই 
অগাস্টিন (Saint Augustine) (৩৫৪-৪৩০ খ্রি.) ময়দানে নেমে আসে। সে 
বুদ্ধিপূজার এই ফিতনাকে বিতর্ক ও প্রশাসনিক শক্ত দ্বারা গ্রতিহত করে পরিপূর্ণভাবে 
মিটিয়ে দেয়। কিছু খ্রিষ্টান এতিহাসিকের মতে সেন্ট অগাস্টিনই সে ব্যক্তি, যে ধর্মহীনতার 
বিরুদ্ধে প্রথমবার সেক্যুলার ও ধর্মবিরোধিভার পরিভাষা ব্যবহার করে। মোটকথা, এই 
ফিতনাগুলো নিষ্শেষ হয়ে যায়। এবং পঞ্চম শতাব্দী থেকে ত্রয়োদশ-চতুর্দশ শতাবী পর্যন্ত 
আনুমানিক ৯শ বছর খ্রিষ্টান ইউরোপে আর ধর্মহীনতার ফিতনা মাথা উঁচু করার সুযোগ 
পায়নি ৷ কিন্তু চতুর্দশ শতাব্দীতে এসে গির্জার দুর্নীতির সুযোগে ধর্মহীনতা পুরো ইউরোপে 
ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ফরাসি বিপ্লবের মাধ্যমে শির্জাকে পরাজিত করে। যার 
আলোচনা আমরা সামনে করব ইনশাআল্লাহ। 








২৮. মুসলিম দেশগুলোর পরাজিত মানসিকতার সেক্যুলার শ্রেণি ইসলামকে শ্রিষ্টবাদের ইতিহাসের 
দৃষ্টিতে দেখে ও দেখায়। যেমন, তারা মিথ্যা দাবি করে যে, খ্রিষ্টবাদের পোপতন্র ও ইসলামের আলিম ও 
মাদরাসাগুলোর কার্যক্রম একই । বাস্তবতা হচ্ছে এই যুক্তি অনেকগুলো কারণে ভুল। এর একটি মূল কারণ 
হলো, বিবাদ সর্বদাই সরকারী দরবারি ধর্ম হিসেবে ছিল] থিষ্টান পাদরিরা শাসকদের জুলুমে অংশীদার 
ছিল এবং শাসকদের জুলুমকে বৈধতা দেওয়ার জন্য তারা দ্বীনের মৌলিক শিক্ষাকে বিকৃত করে ফেলেছিল। 
পক্ষান্তরে ইসলামের পুরো ইতিহাস সাক্ষী যে, আমাদের আলিমরা মৌলিকভাবে সর্বদা শাসকদের বিরোধী ও 
দরবার থেকে দূরে ছিলেন। যখনই কুরআন ও শাসক দুয়ের যেকোনো একটি বাছাইয়ের পরিবেশ এসেছে, 
তখন তারা কুরআনকেই বাছাই করেছেন। এই সর্বশেষ মুসলিম জাতির সামষ্টিক অনুভূতিও এমন যে, তারা 
কখনো ভ্রান্ত আলিমদের সম্মান করেনি। বরং জেলে মৃত্যুবরণকারী আবু হানিফা, গাধায় চড়িয়ে ঘুরানো 
মালিক বিন আনাস, চাবুকের আঘাতপ্রাপ্ত আহমাদ বিন হাম্বল, মুরতাদদের বিরুদ্ধে জিহাদকারী ইবনে 
তাইমিয়াকে নিজেদের ইমাম মেনেছে। 


উজ ৯২. ইতিহাসের আয়নায় ডে 


— িীঁিল্রি শশী টিটি লে 


(ামান মাম্মাজ্যর বিভক্তি 


৪৭৬ খ্রিষ্টাব্দে পশ্চিম ইউরোপের রোমান সাম্রাজ্য (1২0170থ7] Empire) পতনোনুখ 
হয়ে পড়ে। ইউরোপের মধ্যে তাদের অধ্চপতনের কারণ ছিল অভ্যন্তরীণ সমস্যা। 
এঁতিহাসিকগণ চারিত্রিক অশ্লীলতা ও অন্ত্ন্বকে পতনের মুল কারণ মনে করেন। পশ্চিম 
ইউরোপের রোমান সাল্নাজ্যের পতনের পর ক্ষমতা পূর্ণভাবে পূর্ব ইউরোপের হাতে চলে 
আসে, যাকে বাইজেন্টাইন সাম্রাজ্য (Byzantine [17110116) বলা হয়। এই সাম্রাজ্যের 
সাথেই ইসলামের শুরুতে সাহাবিদের মোকাবিলা হয়েছে। ষষ্ঠ শতাব্দীতে সেন্ট বেনেডিক 
অফ নর্সিয়া (Saint Benedict of Nursia) খিষ্টানদের মধ্যে বুহবানিয়্যাতের 
(বৈরাগ্যবাদ) ব্যবস্থা চালু করে, যা আজও প্রচলিত রয়েছে। এই ক্ষেত্রে খ্রিষ্টান পুরুষ বা 
মহিলা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন ও ইবাদতের উদ্দেশ্যে নিজেকে গির্জার কাছে সোপর্দ 
করে দিত । তারা সেখানে বিবাহ করতে পারত না এবং কোনো বৈধ চাহিদাও পুরণ করতে 
পারত না। এই ব্যবস্থা গির্জার ভেতরের অশ্লীলতার এক নতুন রাস্তা খুলে দেয়, যা পরবর্তী 
সময়ে গির্জার ধ্বংসের কারণ হয়। 


























খ্রিষ্টানদের পরবর্তী যুগগ্ুলো আলোচনার পূর্বে আমরা এই সময় পর্যন্ত জন্ম নেওয়া 
খ্রিষ্টবাদের মৌলিক বিশ্বাসগুলো আলোচনা করব, যাতে সামনের ধতিহাসিক আলোচনায় 
মূল খ্রিষ্টবাদের ওপর দৃষ্টি নিবদ্ধ থাকে । 





৬) 








গ্রিটবাদের বিশ্বাস 


খ্ৰিষ্টাব্দ ষষ্ঠ শতান্দী পর্যন্ত সেন্ট পৌলের আবিষ্কৃত খ্রিষ্টবাদের আকিদাসমূহ : 
০ ব্রিত্ববাদের বিশ্বাস 
* শুলিতে চড়ানো ও কাফফারার বিশ্বাস 
* খ্রিষ্টান হওয়ার পদ্ধতি 
* পবিত্র ক্রুশ 
* ইসা *৯-এর পুনর্জন্ম 





ত্রিত্ববাদের আকিদা 


খ্রিষ্টানদের কাছে রব হলো তিনজনের নাম কিংবা তাদের পরিভাষায় রব তিন জিনিসের 
সমষ্টি : বাবা, সন্তান ও পবিত্র আত্মা । তাদের দাবি অনুযায়ী এই তিনজন মিলে একজন 
খোদা, তিনজন মিলে তিন খোদা নয়। খ্রিষ্টানদের মধ্যে এই তিনজনের সম্পর্ক নিয়েও 
অনেক মতানৈক্য পাওয়া যায়। ইসায়িরা বলে বাবা হলো আল্লাহ তাআলার সত্তা, সন্তান 
আল্লাহ তাআলার সিফাতে কালাম এবং রুহুল কুদুস তার সিফাতে হায়াত এবং মহব্বত। 
আর এই গুণটি ইসা *-এর শরীরে প্রবেশ করেছিল। 


জেনে রাখা দরকার, কুরআনে ইসা ২৯-কে কালিমাতুল্লাহ বলা হয়েছে, যা দ্বারা উদ্দেশ্য 
তার জন্মের জন্য আল্লাহ তাআলার হুকুম । আল্লাহ তাআলার সিফাত বা সিফাতের হুলুল 
কখনোই এখানে উদ্দেশ্য নয় । কারণ এই বিশ্বাসকে মেনে নেওয়ার দ্বারা হুলুল ও দেহবাদের 
শিরকি আকিদা সাব্যস্ত করা আবশ্যক হয়ে যায়। হুলুল ও তাজসিম দ্বারা উদ্দেশ্য আল্লাহ 
তাআলার কোনো সিফাত বা অংশ মাখলুকের ভেতর প্রবেশ করা বা মাখলুকের আকৃতি 
ধারণ করা, যা আল্লাহ তাআলার ক্ষেত্রে কঠিন শিরকি বিশ্বাস। 


শূলিতে চড়ানো ও কাফফারার বিশ্বাস 


ইসা ৬-এর ইলাহি সিফাত ধারণ ও তাকে আল্লাহর সন্তান ঘোষণা দেওয়ার পর শুলিতে 
চড়ানোর ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার জন্য খ্রিষ্টানরা কাফফারার বিশ্বাস আবিষ্কার করে। যার 
মূল বিষয় হচ্ছে, আদম ও হাওয়া ৬. থেকে সংঘটিত ভুলের দায়ভার প্রজন্মের পর প্রজন্ম 
ছড়িয়ে যেতে থাকে । আল্লাহ তাআলার ইনসাফের দাবি হলো, সমস্ত মানুষের জন্য শান্তি 
নির্ধারণ করা । অপরদিকে রহমতের দাবি হলো অপরাধীদের ক্ষমা করে দেওয়া। এই 
সমস্যা থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা (নাউজুবিল্লাহ) ইসা ২৬-এর মধ্যে নিজের 
রহমতের সিফাত ঢেলে দেন। ইসা *-এর মানব-শরীরে সবার অপরাধ প্রবেশ করিয়ে 
দেন এবং রুহুল কুদুসের হুলুলের মাধ্যমে সিফাতে রহমত তার শরীরের চলে আসে । 














৯৪: ইতিহাসের আয়নায় কটি 


সন্তানের মধ্যে থাকা সিফাতে রহমত সমস্ত মানুষকে ক্ষমা করার জন্য কাফফারা হিসেবে 
নিজেই নিজেকে ক্রুশে চড়িয়ে দেন। এখন মানুষ দোজখের আগুন থেকে বাচার জন্য শুধু 
এতটুকুই কর্তব্য যে, সে আল্লাহ তাআলার এই কাজকে স্বীকার করে নেবে। অর্থাৎ ইসা 
২-কে আল্লাহ সন্তান মেনে খ্রিষ্টান হয়ে যাবে (নাউজুবিল্লাহ) । 


ধিষ্টান বানানোর পদ্ধতি 


ষ্টার বিশ্বাস গ্রহণের জন্য ইসায়ি ধর্মের ব্যপ্টিজম (305%) ও খোদায়ি খাবার 
(১0103 5UpPPer) উৎসব পালন করা হয়। ব্যস্টিজম হচ্ছে যখন কেউ খ্রিষ্টান হয়, 
তখন তার ওপর বিশেষ পানি ছিটিয়ে পবিত্র করা হয়। এই সময় খ্রিষ্টান হওয়া ব্যক্তি সাদা 
কাপড় পরিধান করে। খ্রিষ্টানদের ব্যস্টিজমের ভিত্তি হচ্ছে, যখন ইসা ॥ মানুষকে তাওবা 
করাতেন, তখন নদীতে গোসলের আদেশ দিতেন, তারপর আল্লাহ তাআলার পক্ষ থেকে 
খাদ্যের ব্যবস্থা করতেন, সেখানে শরবত ও বিশেষ রুটি বষ্টিত হতো । 


পৱিত্ৰ ক্রুশ 


ইসা *:-কে ত্রুশে চড়ানোর ওপর নিজেদের বিশ্বাস প্রকাশের জন্য তারা পবিত্র ক্রুশের 
বিশ্বাস চালু করে। এটি শুরু হয় কনস্টান্টাইনের সময় থেকে, কারণ সে নাকি শত্রুর 
বিরুদ্ধে যুদ্ধের সময় আকাশে ক্রুশের চিহ্ন দেখতে পায় এবং এর ফলে যুদ্ধে বিজয় অর্জিত 
হয়। অতঃপর ইতিহাসের বর্ণনা অনুযায়ী বাদশাহর মা সেন্ট হেলেনা কোনো এক জায়গা 
থেকে সেই ক্রুশ নাকি পেয়ে যায়, যেটাকে ইসা *ং-কে শূলিতে চড়ানোর জন্য প্রস্তুত 
করা হয়েছিল। পরবর্তী সময়ে যেকোনো বিপদের সময় এই ক্রুশকে উঁচু করে ধরা হতো । 
এরপর থেকে খ্রিষ্টানরা প্রত্যেক পবিত্র কাজের শুরুতে, খুশি ও খারাপ সংবাদে আঙুলের 
ইশারায় চেহারা ও বুকের ওপর ক্রুশের চিহ্ন অঙ্কন করে এবং ক্রুশকে তাবিজ বানিয়ে গলায় 
লটকাতে থাকে। 





ইসা = -এর পুনর্জনোর বিশ্বাস 


খ্রিষ্টানদের বিশ্বাস হচ্ছে, ইসা ৯ কিয়ামতের পূর্বে দ্বিতীয়বার আগমন করবেন এবং 
বিশাল হুকুমত প্রতিষ্ঠা করবেন। এই বিশ্বাসকেই দ্বিতীয় জীবন বলা হয়। খ্রিষ্টানদের 
কাছে এই বিশ্বাসের ভিত্তি হচ্ছে আল্লাহ তাআলার সিফাতে হায়াত। তাদের দাবি অনুযায়ী 
ক্রুশে চড়ানোর তৃতীয় দিন হাওয়ারিদের সামনে ইসা ৯ নিজেই এসেছিলেন এই সুসংবাদ 
দেওয়ার জন্য যে, তিনি দ্বিতীয়বার দুনিয়াতে আসবেন । তখন দুনিয়ার খারাপ শক্তিগ্তলোকে 
পরাজিত করে বৈশ্বিক হুকুমত প্রতিষ্ঠা করবেন। এই আকিদা মুসলিম ও ইহুদিদের মধ্যে 
থাকা মাসিহের আকিদার সাথে সাদৃশ্যপূর্ণ। 

















ইউরোপের ইতিহাস 


্রিষ্টবাদের প্রথম দুই যুগের সম্পর্ক ছিল তুর্কি, শাম ও ফিলিস্তিনের সাথে, কেননা 
খ্রিষ্টানদের উত্থান সেই এলাকাগুলো থেকেই হয়েছিল। এগুলো ছিল খ্রিষ্টানদের পূর্বাংশ এবং 
ইউরোপকে খ্রিষ্টানদের পশ্চিমাংশ বলা হতো । সপ্তম শতাব্দীতে ইসলামের আত্মপ্রকাশ 
ও সাহাবিদের বিজয়সমূহ খ্রিষ্টানদের পূর্বাংশকে পরিপূর্ণভাবে নিঃশেষ করে দেয়। ফলে 
খিষ্টবাদ শুধু ইউরোপে সীমাবদ্ধ হয়ে যায় এবং সেখানে তারা নিজেদের শক্তিশালী করার 
জন্য মধ্য ও পশ্চিম ইউরোপে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। তাই যদি এটা বলা হয়, 
ইউরোপকে নতুনভাবে গঠনকারী শক্তি রোমান ক্যাথলিক খিষ্টানরা, তাহলে তা ভুল হবে 
না। 


যেমনটা আমরা ওপরে বলে এসেছি, খ্রিষ্টানদের বাকি যুগগুলোর আলোচনা ইউরোপের 
ইতিহাসে করব, কেননা এগুলো ইউরোপের ইতিহাসেরও অংশ। ইউরোপের নতুন 
ইতিহাস'তিনটি বড় অংশে বিভক্ত। যার শেষ অংশে আবার দুটি ভাগ রয়েছে। 


* অন্ধকার যুগ (৫৯০-৮০০ খ্রি.) 
* মধ্যযুগ (৮০০-১৪৫৩ খর.) 
৬ রেনেসার যুগ (১৪৫৩-১৭৮৯ খ্রি.) 
০ যুক্তিবাদের যুগ (১৪৫৩-১৬৭৫ খ্রি.) 
০ আলোকায়নের যুগ (১৬৭৫-১৭৮৯ খ্রি.) 




















ইউরোপের ইতিহাসের ধাপগুলোর ব্যাপারে এতিহাসিকদের মাঝে মতানৈক্য রয়েছে। 
কোনো কোনো এতিহাসিকের মতে, এই বিন্যাসটি সেক্যুলার এতিহাসিকরা পেশ করেছে, 
যারা খ্রিষ্টানদের উত্থানকে অন্ধকার যুগ ও পতনকে আলোকিত যুগ হিসেবে বিবেচনা 
করে। বর্তমান সময়ে যেহেতু সেক্যুলার ব্যবস্থা ও তাদের চিন্তাধারা বিজয়ী, তাই এখন 
ইউরোপের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য বিন্যাস হিসেবে এটাকেই বিবেচনা করা হয়। 
তাই আমরাও এটাকে উল্লেখ করেছি। কারণ এখানে ইউরোপের ইতিহাস বর্ণনা করা 
আমাদের উদ্দেশ্য নয়; বরং সেসব প্রতিক্রিয়াকে মুসলিমদের সামনে নিয়ে আসা উদ্দেশ্য 
যার সাথে বর্তমান সময়ের মুসলিম উম্মাহ ও জিহাদ ফি সাবিলিল্লাহর সম্পর্ক রয়েছে। 





বউ ৯৬. ইতিহাসের আয়নায় (কী 


ইজরোপের অন্ধকার যুগ (৫৯০-৮০০ খ্রি.) 


ইউরোপের ইতিহাসে ষষ্ঠ শতাব্দী থেকে নবম শতাব্দী পর্যন্ত সময়কে ডার্ক এজ বা অন্ধকার 
যুগ হিসেবে নামকরণ করা হয়েছে। এতিহাসিকগণ এর তিনটি কারণ বর্ণনা করেছেন, যা 
নিচে আলোচনা করা হচ্ছে। 


5. ইত্উ্রাপে বাজান সান্নাজ্যর পতন 


কিছু এতিহাসিকের মতানুষায়ী এই পরিভাবার সর্বপ্রথম ব্যবহার ১৩৩০ সালে ইতালির 
এঁতিহাসিক পেত্রার্ক করেছিল। সে পঞ্চম শতাব্দীতে রোমান সাম্রাজ্যের পতনকে* 
ইউরোপের জ্ঞান-বিজ্ঞানের পতন হিসেবে গণ্য করে অন্ধকার যুগ ঘোষণা দিয়েছিল। এ 
ছাড়াও বলেছিল, রোমানরা আবারও উন্নতি করবে ও ইউরোপের এই অন্ধকার থেকে বের 
হয়ে আসবে । 


২ ইউরোপের অন্ধকার যুগ ও ইসলায্সের উত্থান 


সপ্তম শতাব্দীতে জাজিরাতুল আরবে ইসলামের আত্মপ্রকাশ ঘটে । অতঃপর ত্রিশ বছরের 
কম সময়ে এই দ্বীন পুরো আরবে বিজয়ী হয়ে যায়৷ রাসুলুল্লাহ &-এর অফাতের পর 
প্রথম খলিফা আবু বকর ৬ শামের বাদশাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। যেখানে সে 
সময় রোমান খ্রিষ্টানদের আবাদি ছিল এবং জুলিয়াস সিজারের শাসন চলমান ছিল । তিনি 
তাদের বিরুদ্ধে চারটি বাহিনী প্রেরণ করেন। মুসলিম জেনারেলরা কয়েক বছরের মধ্যে 
রোমান সান্রাজ্যের পূর্বাংশ পূর্ণভাবে বিজয় করে নেন। কায়সারের ক্ষমতা সংকীর্ণ হয়ে শুধু 
কনস্টান্টিনোপলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। খিষ্টবাদ যা রোমান সাম্রাজ্যের আবশ্যকীয় 
অংশ, তা ছোট হয়ে ইউরোপের অনেক সীমিত এলাকায় আবদ্ধ হয়ে যায়। সাহাবিদের 
হাতে পূর্বাংশে পরাজিত হয়ে আজও খ্রিষ্টবাদ পূর্ণভাবে ইউরোপে সীমাবদ্ধ হয়ে আছে। 
খ্রিষ্টানদের ইউরোপে সীমাবদ্ধ হয়ে যাওয়ার কারণে সেই সময়কে অন্ধকার যুগ বলা হয়ে 
থাকে। 














২৯. এখানে রোম সাত্রাজ্যের পতন দ্বারা উদ্দেশ্য পশ্চিম ইউরোপে রোম সাম্রাজ্যের পতন, সামষ্টিকভাবে 
খ্রিষ্টৰাদের পতন নয়। কেননা, রোম সাম্রাজ্যের পতনের পর পূর্ব ইউরোপে বাইজেন্টাইন সাম্বাজ্যের মাধ্যমে 
রিষ্টানা প্রতিষ্ঠিত ছিল। পরবর্তী সময়ে নবম শতকে পশ্চিম ইউরোপেও রোমান ক্যাথলিক চার্চের ক্ষমতা 
প্রতিষ্ঠা হয়, যারা হোলি রোমান সাম্রাজ্যের ভিত্তি রেখেছিল। 


ক. বর্তমান বিশ্বব্যবস্থা 











৩. ইউরোপে থিষ্টমনাজ কত্তৃক গ্রিক দর্শনের বিরোধিতা 


অন্ধকার যুগ বলার তৃতীয় কারণ সেক্যুলারিজম ৷ কিছু সেক্যুলার এঁতিহাসিকের নিকট এই 
যুগে গির্জার পক্ষ থেকে গ্রিক দর্শন, সেক্যুলারিজম বা ধর্মহীনতাকে প্রশাসনিক চাপের 
মাধ্যমে বিলুপ্ত করে দেওয়া হয়। এবং এই আক্রমণ ও চাপের ফলে তাদের দাবি অনুযায়ী 
ইউরোপ বিজ্ঞানের উন্নতি থেকে বঞ্চিত হয়ে যায়। সেই সাথে খ্রিষ্টান পাদরিদের সংকীর্ণ 
দৃষ্টিভঙ্গি ও বাড়াবাড়ির ফলে ইউরোপে এমন শাসনব্যবস্থা প্রতিষ্ঠা হয়, যার ফলে ইউরোপে 
বিজ্ঞানের আলোচনা একেবারেই বন্ধ হয়ে যায়। তাদের দাবি অনুযায়ী কয়েক শতাব্দী পর্যন্ত 
ব্যাপকভাবে বুদ্ধি, জ্ঞান ও স্বাধীনতার ওপর এই বাড়াবাড়ি প্রয়োগ হওয়াই ইউরোপে 
অন্ধকার যুগের কারণ । অনেক এঁতিহাসিকরা এই পরিভাষাকেই সঠিক মনে করেন না এবং 
এটাকে সেক্যুলার এঁতিহাসিকদের পক্ষ থেকে খ্রিষ্টান ধর্মের বিরোধিতা মনে করে। এটি 
অনেক দীর্ঘ এক আলোচনার বিষয়। কিন্তু এখান থেকে যে বিষয়টা স্পষ্টভাবে প্রমাণিত 
হয়, তা হলো সেই যুগে খ্রিষ্টবাদের পূর্ব ও পশ্চিম দুই অংশেই পতন শুরু হয় । অতঃপর 
এই যুগের শেষে এসে মধ্য ও পশ্চিম ইউরোপের মূর্খ ও হিংস্র গোত্রগুলোকে বাধ্য করে 
খ্রিষ্টান বানানো হয়। 


ইউরোপের ইতিহাসের এই প্রথম যুগ পশ্চিম ইউরোপে রোমান সাম্রাজ্য ধ্বংস থেকে শুরু 
হয়ে অষ্টম শতাব্দীতে ফ্রান্সের বাদশাহ চার্লিম্যানের সিংহাসনে বসা পর্যন্ত চলমান ছিল। 
আরও ব্যাপকভাবে বললে, এই সময় ৫শ থেকে ১০০ সাল পর্যন্ত চলমান ছিল। এই 
সময়ে ইউরোপে একদিকে গৃহযুদ্ধ চলছিল এবং অপরদিকে শ্রিষ্টবাদ ছড়িয়ে পড়ছিল। 
জোনে রাখা আবশ্যক যে, এই সময়ে পুরো ইউরোপে খ্রিষ্টানদের ক্ষমতার পথে কোনো 
বাধার সৃষ্টি হয়নি। কেননা পূর্ব ইউরোপের রোমান সাম্রাজ্যের উত্তরাধিকারী বাইজেন্টাইন 
সাম্রাজ্য খ্রিষ্টানদের ক্ষমতা পূর্ণভাবে টিকিয়ে রেখেছিল। অতঃপর পশ্চিমে ৫৯০ সালে 
যখন থেগোরি (১ম) পোপ হয়, তখন সে খিষ্টবাদের প্রচারের সীমা জার্মানি ও ব্রিটেন পর্যন্ত 
ছড়িয়ে দেয়। 


সেই সময় খ্রিষ্টান বা রোমান ক্যাথলিক চার্চই ছিল ইউরোপের একক শক্তিধর, যারা 
ইউরোপকে একত্রিত রেখেছিল। এমনকি চার্চ, স্টেট ও গির্জার ক্ষমতার এতটাই উত্থান 
হয়েছিল যে, ফ্রাপ্ের বাদশাহ চার্লিম্যানের সিংহাসনে বসার সময় তার মাথার মুকুট গির্জার 
পোপ রেখেছিল । সেই খ্রিষ্টান বাদশাহ মুশরিকদের বিরুদ্ধে ক্রুসেড যুদ্ধের মাধ্যমে পশ্চিম 
ইউরোপের অধিকাংশ এলাকা দখল করে নিয়েছিল । অতঃপর নিজেকে পশ্চিমা সাম্বাজ্যের 
অনুগত হওয়ার ঘোষণা করেছিল। 


























৯৮... ইতিহাসের আয়নায় Es) 


মধ্যযুগ (৮০০-১৪৫৩ খ্রি.) 


ইউরোপের ইতিহাসের দ্বিতীয় যুগ হচ্ছে মধ্যযুগ (৬101০ /১৪০5)। অন্ধকার যুগের 
পরিভাষার মতো মধ্যযুগের পরিভাষার ব্যাপারেও অনেক মতানৈক্য রয়েছে। এই পরিভাষাকে 
ইউরোপের সেক্যুলার এতিহাসিকরা ব্যবহার করে। তাদের নিকট এই যুগটি খ্রিষ্টানদের 
উত্থানের যুগ এবং এই সময়ে বাদশাহ ও গির্জার মাধ্যমে প্রতিষ্ঠিত শাসনব্যবস্থা উন্নতির 
চূড়ায় পৌছে যায়। এই যুগেই খ্রিষ্টানরা ক্রুসেড যুদ্ধের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস জয় 
করে নেয় এবং স্পেনের অনেক অঞ্চল মুসলিমদের থেকে ছিনিয়ে নেয় । অপরদিকে গির্জার 
খারাপ কাজের ফলে সৃষ্ট প্রতিক্রিয়ার ফলে গ্রিক দর্শনের মতাদর্শ গুলো গ্রহণযোগ্যতা পেতে 
থাকে, যা ছিল সেক্যুলার এতিহাসিকদের নিকট মানুষের অন্ধকার যুগ থেকে আলোকিত 
যুগের দিকে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । এই যুগে তাদের ধর্মহীন চিন্তার 
শিকড় খুব কঠিনভাবে গেড়ে বসে এবং এই যুগকে ইউরোপে রেনেসা (Renaissance) 
ও এনলাইটেনমেন্ট (Enlightenment) আন্দোলনের প্রবেশদ্বার হিসেবে গণ্য করা 
হয়। কিছু সেক্যুলার এতিহাসিক এই পরিভাষাকে বিপরীত অর্থে ব্যবহার করে। আর 
তা হচ্ছে, এটা ওই হাজার বছরের এক ইতিহাস, যা হিউম্যানিজম (Humanism) 
আন্দোলনের মধ্যে বাধা হয়ে দীড়িয়েছিল। 























মোটকথা আধুনিক যুগের চিন্তাগত ভিত্তি বোঝার জন্য ইউরোপের মধ্যযুগ অনেক 
গুরুত্বপূর্ণ ৷ বর্তমানের সবচেয়ে বড় ফিতনা মানবাধিকার (Hun [২18)015) আন্দোলন 
ও গণতন্ত্রের অভ্যুথান সেই যুগেই হয়েছিল। এগুলো ছিল গির্জা ও বাদশাহদের সেই 
শাসনব্যবস্থার বিরোধী প্রতিক্রিয়া, যা সেন্ট অগাস্টিনের দর্শন অনুযায়ী ‘আল্লাহ তাআলার 
হুকুমত ও মানুষের হুকুমত' এই থিউরির মাধ্যমে গঠন করা হয়েছিল। তাই আমাদের জন্য 
এই বিষয়গুলো খুব গভীরভাবে অনুধাবন করা আবশ্যক। 


এই যুগের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ইউরোপের মধ্যে সেক্যুলারিজম দ্বিতীয়বার মাথা 
চাড়া দিয়ে ওঠা । যা পরবর্তী সময়ে গির্জা ও বাদশাহদের শাসনব্যবস্থাকে পরাজিত করে। 


এই যুগের তৃতীয় গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ব্ল্যাক-ডেথ বা সেই মহামারি, যা পুরো ইউরোপের 
মধ্যে ছড়িয়ে পড়ে এবং ইউরোপের এক-তৃতীয়াংশ আবাদি খতম করে দেয়। ফলে 
ইউরোপীয় সমাজগুলো কৃষি শিল্প ত্যাগ করে অন্য কাজ বেছে নিতে বাধ্য হয় । এই ঘটনা 
ইউরোপের সামাজিক ব্যবস্থার মধ্যে বিশাল পরিবর্তন সৃষ্টি করে, যা আস্তে আস্তে কোম্পানি- 
ভিত্তিক বাণিজ্য ও নতুন ব্যাংকিং ব্যবস্থায় পরিবর্তন হয় এবং ফরাসি বিপ্রবের পর এটা 
পুঁজিবাদী সিস্টেমে পরিবর্তন হয়ে আজ আমাদের মাথার ওপর চেপে বসেছে। অপরদিকে 
গণতান্ত্রিক ব্যবস্থাও উন্নতির ধাপ পাড়ি দিয়ে ফরাসি বিপ্লবের পর এই পুঁজিবাদী ব্যবস্থাকে 
পরিচালনাকারী সংবিধান হিসেবে প্রতিষ্ঠা হয়। তৃতীয়ত এই যুগেই ক্রুসেড বুদ্ধ সংঘটিত 
হয়, যা দুইশ বছর চলমান ছিল। 


























ক 








যেহেতু এই সবগুলোর সাথে বর্তমান জিহাদের চিন্তাগত ভিত্তিগুলো বোঝার সাথে গভীর 
সম্পর্ক আছে। তাই আমাদের চেষ্টা থাকবে এই যুগে সংঘটিত ঘটনা ও কার্যক্রমগ্ডলো 
বিস্তারিত আলোচনা করা । 


সেন্ট অগাস্টিনের থিউরি (আল্লাহর শহর ও মানের শহর) 


যেমনটা আমরা পূর্বে বর্ণনা করেছি, পঞ্চম শতাব্দীতে ইউরোপে রোমান সাম্রাজ্যের পতনের 
পর তা টুকরা টুকরা হয়ে যায়। যেহেতু রোমান বাদশাহরা গির্জার সংরক্ষণকারী হিসেবে 
গণ্য হয়, তাই সেই সাম্বাজ্যের পতনের ফলে পশ্চিমা খ্রিষ্টানরা ঝুঁকির মুখে পড়ে যায় এবং 
সেই অবস্থাতেই সেন্ট অগাস্টিন__যে রোমান গির্জার পাদরি ছিল, ৪১৫ সালে 'আল্লাহর 
শহর ও মানুষের শহর’ এই প্রসিদ্ধ মতাদর্শ পেশ করে। সেন্ট অগাস্টিনের এই থিউরি 
গির্জা, বাদশাহ ও জনগণের মাঝে পারস্পরিক দৃঢ় সম্পর্ক তৈরি করে। ইউরোপের অন্ধকার 
যুগে এই শাসনব্যবস্থা ভিত্তি রাখা হয় এবং মধ্যযুগে এই শাসনব্যবস্থা উন্নতির চূড়ায় 
পৌছে যায় । এটাই ছিল সেই শাসনব্যবস্থা, যাকে আজকের এঁতিহাসিকগণ ইউরোপের ওল্ড 
ওয়ার্ল্ড অর্ডার বলে থাকে । সামনে আমরা এই শাসনব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা 
করব, ইনশাআল্লাহ । 


সেন্ট অগাস্টিনের পেশকৃত থিউরিতে চারটি অংশ ছিল : 














* জনসাধারণ 








সাথে। মুল গির্জা হচ্ছে আসমানে অবস্থিত আল্লাহ তাআলার ঘর, সেই গির্জার প্রধান হচ্ছে 
ইসা ৬ | জমিনের গির্জার পাদরি ও রাহিবরা রুহানিভাবে আসমানি গির্জার সাথে সম্পৃক্ত । 
অগাস্টিনের মতানুষায়ী ইসা ৬ সেই চিরছায়ী দুনিয়ার গির্জার প্রধান এবং দুনিয়ার বাকি 
গির্জাগুলো শরীরের বিভিন্ন অঙ্গের মতো । মাথা ও শরীরের মধ্যকার যেমন সম্পর্ক, ইসা 
২৬. ও পাদরিদের মধ্যে তেমনই সম্পর্ক । 








এই ক্ষগন্থায়ী দুনিয়াতে গির্জাই চিরস্থায়ী দুনিয়ার আল্লাহ তাআলার হুকুমতের প্রতিনিধি, 
জমিনের মধ্যে যা রোমে অবস্থিত । গির্জা ও পোপরা এই দুনিয়াতে আল্লাহ তাআলার 
প্রতিনিধি হিসেবে শাসন পরিচালনা করে। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ 
করে দেয়, তারা আল্লাহ তাআলার হুকুমতের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাদের মধ্যে রয়েছে 
পাদরি বিশপ ও রাহিব। তারা আল্লাহর শহরে বসবাস করে। তাই আজকেও রোমের 
গির্জার শহরকে ভ্যাটিকান বা আল্লাহর শহর বলা হয়। আল্লাহ তাআলার এই হুকুমতের 
বাইরে হচ্ছে মানব-হুকুমত। কিন্তু মানুষের হুকুমতের উদ্দেশ্য এই নয় যে, তারা আল্লাহর 
হুকুমত থেকে মুক্ত হয়ে নিজের মনমতো চলবে; বরং মানুষের হুকুমত আল্লাহ তাআলার 
হুকুমতেরই আনুগত্য করে চলবে। গির্জার পাদরিরাই বাদশাহকে জনগণের ওপর শাসন 
করার আল্লাহ-প্রদত্ত ক্ষমতা প্রদান করত । এই ক্ষমতা প্রদানের পরেই সে জনগণের বৈধ 
শাসক হিসেবে গণ্য হতো । তাই বৈধ শাসক সে-ই হতো, যাকে গির্জার পক্ষ থেকে নির্ধারণ 
করা হতো। আর সমস্ত জনগণকে এই বিশ্বাস অনুযায়ী জীবন পরিচালনা করতে হতো । 
বাদশাহদের কাজ হতো, নিজের অধীন জনগণকে এই বিশ্বাস অনুযায়ী পরিচালিত করা । 


শুরুতে গির্জা দুভাগে বিভক্ত ছিল। একটি পূর্বাংশ, যার কেন্দ্র ছিল কনস্টান্টিনোগল, যার 
প্রধানকে বিশপ বলা হয় । অপরদিকে পশ্চিমাংশের কেন্দ্র ছিল ইতালির রোম, যার প্রধান 
পাদরিকে পোপ বলা হতো । যেহেতু খিষ্টানদের উত্থান পূর্বাংশ থেকে হয়েছিল, তাই মহা 
বিশপকে বড় ও রোমের পোপকে দ্বিতীয় অবস্থানে গণ্য করা হতো । পশ্চিমে খ্রিষ্টানদের 
উত্থানের ফলে রোমের পোপের পাল্লাও ভারী হয়ে যায়। আস্তে আস্তে পূর্বাংশের গির্জা ও 
পশ্চিমের গির্জার মধ্যে মতানৈক্য হয়ে দুটাই একে অপরের থেকে আলাদা হয়ে যায়। 
কনস্টান্টিনোপলের গির্জা অর্থডক্স খিষ্টানদের কেন্দ্র হয়ে যায় এবং রোমের গির্জা ক্যাথলিক 
খ্রিষ্টানদের কেন্দ্রে পরিণত হয় । এভাবেই খ্রিষ্টানরা দুই দলে ভাগ হয়ে যায়। 


পোপ ল্যাটিন শব্দ, যার অর্থ পিতা । এটি খ্রিষ্টানদের মধ্যে একটি উপাধি হিসেবে প্রচলিত 
হয়ে যায়। যা রোমের বড় পাদরির জন্য নির্দিষ্ট খ্রিষ্টানদের মধ্যে এই বিশ্বাস ছড়িয়ে 
দেওয়া হয় যে, মাসিহের সাথে তার কিছু প্রিয় বান্দার সর্বদা কথা হয়, যাদের কথা ও 
কাজ আমাদের জন্য ছজ্জত বা দ্বীনের উৎস । যেহেতু তাদের মধ্যে সবচেয়ে বেশি বুজুর্গ 
ব্যক্তিকে গির্জার প্রধান হিসেবে নির্বাচন করা হতো, তাই প্রধান পোপের আদেশকে আল্লাহ 
তাআলার আদেশ হিসেবে মান্য করা হতো । খ্রিষ্টানদের পরিচালনা করার পরিপূর্ণ ক্ষমতা 
রোমের ক্যাথলিক গির্জার হাতেই ছিল। তাদের সর্বোচ্চ হাকিমিয়্যাহ বা বিধানদাতার 
বিকৃত দৃষ্টিভঙ্গির স্বাভাবিক চাহিদা এই ছিল যে, বাদশাহ ও জাগিরদারদের সমস্ত শক্তি 
গির্জার সম্মান ও পোপের আনুগত্যে ব্যয় করবে। 









































০ 





গির্জার শাসনব্যবস্প্ ও বাদশান্তর অৱস্থান 
যেহেতু খ্রিষ্টানদের নিকট মানুষের ক্ষমতা স্বাধীন ক্ষমতা নয়; বরং গির্জার অধীনে 
পরিচালিত, তাই বাদশাহ গির্জার প্রণীত সিদ্ধান্তের অধীনেই শাসন পরিচালনা করতে 
বাধ্য । ৯ম শতাব্দীতে চার্লিম্যানই প্রথম বাদশাহ, যে সরকারীভাবে রোমের পোপ গ্রেগোরির 
হাতে মুকুট পরিধান করে এবং সারা জীবন গির্জার বিজয়ের পথে ব্যয় করে। সে রোমের 
পোপের আদেশে অনেক মুশরিক গোত্রকে খ্রিষ্টান বানায় এবং তার যুগে ইউরোপে পবিত্র 
রোমান সাম্রাজ্য বা হোলি রোমান এম্প্যায়ার প্রতিষ্ঠিত হয়। খিষ্টানরা সর্বপ্রথম তার যুগেই 
ইংল্যান্ডে পৌছে এবং দশম শতাব্দীতে এই রোমান সাশ্বাজ্যের ক্ষমতা জার্মান জাতির হাতে 
চলে যায়। যারা তাদের শাসনের যুগে এই সাম্রাজ্যকে অনেক শক্তিশালী করে। এমনকি 
মধ্য ও পূর্ব ইউরোপের পুরো এলাকাতে এর সীমানা ছড়িয়ে পড়ে । রোমান সম্রাজ্য সেন্ট 
অগাস্টিনের সংবিধানকে পূর্ণভাবে গ্রহণ করে নেয় । কিন্তু সময়ের সাথে সাথে হোলি রোমান 
এম্প্যায়ারের শাসন দুর্বল হতে থাকে এবং কয়েকটি অংশে বিভক্ত হয়ে কয়েকটি সাম্রাজ্যে 
পরিণত হয়। তা সত্ত্বেও ফরাসি বিগ্রব পর্যন্ত এই সমস্ত সাস্রাজ্য গির্জার আনুগত্যশীল ছিল। 


সপ্তদশ শতাব্দীতে খ্রিষ্টানদের রোমান সাম্বাজ্যের রাষ্ট্রগুলোর মাঝে ৩০ বছরের দীর্ঘ এক 
যুদ্ধ হয়, যা ওয়েস্ট ফেলিয়া চুক্তির দ্বারা শেষ হয় । এই চুক্তির ফলে ইউরোপে নতুন নতুন 
স্বাধীন সরকার প্রতিষ্ঠা হতে থাকে । যার মধ্যে ফ্রান্স, অস্ট্রিয়া, জার্মান, বেলজিয়াম ও 
ইতালি অন্তর্ভুক্ত । এগুলোই ছিল আজকের নতুন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি। পরবর্তী 
সময়ে যখন ধর্মহীনতার ফিতনা ইউরোপে ছড়িয়ে পড়ে এবং হিউম্যানিজম বা মানবাধিকার 
আন্দোলনের শক্তি বৃদ্ধি করতে থাকে, তখন এই বাষ্টরগুলোকে বৈধ রাষ্ট্র বানিয়ে দেওয়া হয় 
অর্থাৎ এই রাষ্ট্রগুলো নিজেই স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়। কিন্তু তা সত্তেও এই রাষ্ট্রগুলোতে হোলি 
রোমান এস্প্যায়ারের ছাপ স্পষ্ট ছিল। সর্বশেষ ১৮০৬ সালে ফ্রান্সের বাদশাহ নেপোলিয়ন 
এই নিদর্শনকেও নিঃশেষ করে দেয় । যার আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ । 


গিজার শাসনে দুর্নীতি 

ইউরোপে এক হাজার বছর যাবৎ আল্লাহর হুকুমত ও মানুষের হুকুমতের শাসনব্যবস্থা 
চলমান হিল। কিন্তু সেখানে দুর্নীতি ছিল অনেক বেশি । গির্জা যেহেতু রাজনৈতিক শক্তির 
পাশাপাশি আধ্যাত্মিক শক্তির কেন্দ্র ছিল, তাই যেমনভাবে ইউরোপে বাদশাহ নির্বাচনের 
ক্ষেত্রে রোমান পোপদের বিশেষ ভূমিকা ছিল, তেমনিভাবে ইউরোপের প্রত্যেক বাদশাহও 
চাইত, যাতে তার ইচ্ছানুযায়ী নতুন পোপ নির্বাচন করা হয়। অপরদিকে প্রত্যেকটা 
বাদশাহর কাছে গির্জার পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠানো হতো, যাকে রোমের গির্জার 
প্রতিনিধি বলা হতো। প্রত্যেক বাদশাহর ইচ্ছা ছিল, তার কাছে পাঠানো প্রতিনিধি তার 
ইচ্ছানুযায়ী নির্ধারিত হবে । আর এভাবে বাদশাহ ও গির্জার মধ্যকার চাহিদাগুলোই তাদের 
মাঝে দ্বন্দের কারণ হয়ে দীড়ায়, যার অনেক উদাহরণ ইতিহাসে রয়েছে। তার মধ্যে 
কয়েকটি আমরা এখানে উল্লেখ করছি। 











ইউ ১০২: ইতিহাসের আয়নায় ৰ 


গির্জা ও বাদশাজদর দ্বন্দ 


ইউরোপের গির্জা ও বাদশাহদের মধ্যে বিজয়ী সেই হতো, যে অধিক শক্তিশালী হতো । যখন 
রোমের পোপ শক্তিশালী হতো, তখন সে বিজয়ী হতো এবং কখনো বাদশাহ শক্তিশালী 
হলে সে বিজয়ী হয়ে যেত। এই ঝগড়া রোমান সাম্রাজ্য ও নতুন পোপ নির্বাচনের ওপর 
ভিত্তি করে শুরু হয়। রোমান সাম্রাজ্য যেহেতু মজবুত ছিল, তাই তারা পোপ নির্বাচনে 
প্রভাব ফেলত ৷ গির্জার কার্যক্রমে বাদশাহদের অনুপ্রবেশের ফলে রোমের পোপরা অনেক 
অসন্তুষ্ট থাকত। অতঃপর হেনরি প্রথম যখন রোমান সাম্রাজ্যের বাদশাহ হয়, তখন সে 
ছিল বাচ্চা। তখন এর সুযোগ নিয়ে রোমের গির্জা বাদশাহদের পক্ষ থেকে পোপ নির্বাচনে 
অনুপ্রবেশকে নিষিদ্ধ ঘোষণা করে। কারণ হিসেবে বলা হয়, এটি একটি নিছক ধর্মীয় 
বিষয়, তাই এতে অধর্মীয় ব্যক্তিদের অনুপ্রবেশের কোনো অনুমতি নেই। এর পরিবর্তে 
পোপ নির্বাচনের জন্য দশজন পাদরির একটি কমিটি গঠন করা হয়। হেনরি বড় হওয়ার 
পর সে পোপদের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বসে। কিন্তু এই বিরোধিতার জবাবে 
পোপরা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার ফরমান দেয়। ফলে জনগণ তার বিরুদ্ধে 
বিদ্রোহ করে তার ছেলেকে বাদশাহ বানিয়ে দেয় । ১১২২ সালে গির্জা ও বাদশাহদের মাঝে 
একটি চুক্তির মাধ্যমে দশ জনের কমিটিকে মেনে নেওয়া হয়। আজ পর্যন্ত এই কমিটিই 
পোপ নির্বাচন করে। 


গির্জা ও বাদশাহদের মধ্যে ছন্দের দ্বিতীয় উদাহরণ পোপ বোনিফেস ও ফ্রান্সের বাদশাহ 
ফিলিপ দ্যা ফ্যায়ারের লড়াই । রোমের পোপ বোনিফেস ইউরোপের বাদশাহদেরকে এই 
ফরমান পাঠায় যে, মানুষের হুকুমতের প্রত্যেক সদস্যকে কোনো মাধ্যম ছাড়াই সরাসরি 
আল্লাহর হুকুমতের অধীন করে দেওয়া হোক। ফ্রান্সের বাদশাহ ফিলিপ এমনটা করতে 
অস্বীকার করে। ফলে রোমের পোপ ফিলিপ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে তাকে অবৈধ 
ঘোষণা করে। কিন্তু ফিলিপ ছিল শক্তিশালী বাদশাহ। সে ১৩০৩ সালে পোপ বোনিফেসকে 
থেফতার করে; কিন্তু তিন দিন পর ছেড়ে দেয়। এই সমস্যা ছয় মাস পর পোপের মৃত্যুতে 
শেষ হয়। কিন্তু গির্জা ও বাদশাহর ছন্দ চলমান থাকে এবং একসময় ফ্রান্সের বাদশাহ 
গির্জাকে রোম থেকে সরিয়ে ফ্রান্সের এভিগনন (AVi৪॥৷০॥) শহরে স্থানান্তরিত করে 
ফেলে । ফলে প্রায় একশ বছর পর্যন্ত রোমের পোপ ফ্রান্সের বাদশাহদের অধীনে থাকতে 
বাধ্য হয়। গির্জা ও বাদশাহদের ছন্দের প্রমাণ ‘মেঘনা কার্টা’ (16508 0418) প্রসিদ্ধ 
চুক্তি থেকেও দৃষ্টিগোচর হয়, যা জনগণ ও ব্রিটেনের বাদশাহ কিং জনের (King John) 
মধ্যে সম্পাদিত হয়েছিল। এই চুক্তিতে গির্জা জনগণের সাথে ছিল। এই চুক্তির প্রথম 
অংশ ছিল বাদশাহ গির্জার কার্যক্রমে অনুপ্রবেশ করবে না। ইংল্যান্ডের বাদশাহ দ্বিতীয় 
হেনরির হাতে গির্জার প্রতিনিধি ([॥০৭৪ Becket) থমাস বেকেটের হত্যা এই দ্বন্দের 
একটি উদাহরণ । প্রথম ক্রুসেড যুদ্ধে জেরুজালেমের পাদরি নির্বাচনের ক্ষেত্রে গির্জা ও 
বাদশাহদের দ্বন্দ সামনে আসে । ইউরোপের পুরো ইতিহাস এই সমস্ত উদাহরণে ভরপুর । 
এই সমস্ত দ্বন্দ্বে জনগণ গির্জা ও বাদশাহদের চাপে পিষে মরছিল। 





















































কে বর্তমান বিশ্বব্যব্থা ১০৩ 1 








গিজার অভ্যন্তরীণ দুর্নীতি 


গির্জা ও বাদশাহদের দন্দ ছাড়াও গির্জার অভ্যন্তরীণ অনেক দুর্নীতি ছিল । গির্জার রাহিবদের 
মধ্যে অনেক চারিত্রিক নোংরামি ছিল। ইতিহাসে পাদরি ও রাহিবদের অশ্লীলতা ও 
ব্যভিচারের অনেক ঘটনা আছে। এ ছাড়াও দানের সম্পদ নিজেদের স্বার্থে খরচ করা, 
এই সম্পদ দ্বারা পাদরিদের আলিশান জীবনযাপন একটি প্রসিদ্ধ বিষয়ে পরিণত হয়েছিল। 


সর্বশেষ গির্জার ইতিহাসে ‘মাফনামা' বন্টন অনেক বড় দুর্নীতি হিসেবে সামনে আসে। 
পোপ ইনোসেন্ট দ্বিতীয় এই নীতি তৈরি করে যে, কেউ যদি গির্জায় বড় ধরনের দান 
করে বা কোনো গির্জা বানিয়ে দেয়, তাহলে গির্জা থেকে তাকে মাফনামা দেওয়া হবে। 
যার অর্থ এই ব্যক্তি যত অপরাধ করুক ক্ষমাপ্রাপ্ত হয়ে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে 
যাবে। তা ছাড়া সেই সময়ে সবচেয়ে বেশি বদনাম সেই আদালতগুলো নিয়ে হয়েছিল, 
যা ইনকুইজিশন' নামে প্রসিদ্ধ। এই আদালত থেকে ইউরোপ ও স্পেনের মুসলিমরাসহ 
অনেক খ্রিষ্টানও রক্ষা পেত না। সামান্য থেকে সামান্য কারণে বা গির্জার কোনো কিছুর 
বিরোধিতা করলেই সাথে সাথে তার ওপর ধর্মত্যাগের মুকাদ্দামা চালানো হতো এবং তাকে 
জীবন্ত জ্বালিয়ে দেওয়া হতো । স্পেনের অসংখ্য মুসলিমকে ভ্বালিয়ে দেওয়া হয়। অনেক 
ইহুদি এবং প্রটেস্টান্ট খ্রিষ্টানও এই আদালতের বলি হয়। 


গিজার মধ্যে বিভক্তি (১০৫৪ রি) 


মধ্যযুগের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ১০৫৪ সালের রোমান ক্যাথলিক ও কনস্টান্টাইনের 
মধ্যে বিশাল বিভক্তি (Great 5০5) ৷ এই বিভক্তির কারণ ছিল একই সাথে 
বিশ্বাসগত, বংশীয় ও রাজনৈতিক। বিশ্বাস কেন্দ্রিক মতানৈক্য ছিল বাপ, ছেলে ও রুহুল 
কুদুসের অবস্থান নিয়ে। বংশীয় দৃষ্টিকোণ থেকে বিভক্তি ছিল পূর্ব দিকের গির্জা ইউনানি ও 
পশ্চিমের গির্জা ইতালিয়ান হওয়াকে কেন্দ্র করে । রোমান সাম্রাজ্য প্রথম থেকেই দুটি অংশে 
বিভক্ত হয়ে ইউরোপে দুটি সম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। পূর্ব ইউরোপে অর্থডক্স খ্রিষ্টানদের 
অধীনে বাইজেন্টাইন সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় এবং পশ্চিম ইউরোপে গৃহযুদ্ধের পর বাদশাহ 
চার্িম্যানের হাতে রোমান ক্যাথলিক সম্্াজ্য প্রতিষ্ঠিত হয় । 


পূর্ব দিকের গির্জাগুলো অর্থডক্স নামে প্রসিদ্ধ ছিল, যাদের কেন্দ্র ছিল কনস্টান্টিনোপল। 
আজও তুর্কি, শাম, লেবানন, আর্মেনিয়া, রাশিয়া ও মধ্য এশিয়ার রাষ্ট্রগুলোর বসবাসকারী 
্রিষ্টানরা অর্থডক্স গির্জার অনুসরণ করে। অন্যদিকে পশ্চিম দিকের ির্জাগুলো রোমান 
ক্যাথলিক নামে প্রসিদ্ধ ছিল, যাদের কেন্দ্র ইতালির রোম শহর । এদের সবার প্রধান ছিল 
পোপ । রোম শহরে ১১০ একর জায়গা আলাদা করা হয়, যার নাম ভ্যাটিকান সিটি। যাকে 
১৯২৯ সালে ইতালির প্রশাসন পোপদের থেকে সম্পর্ক ছিন্ন করার জন্য রোমের পোপের 

















ইউ] ১০৪. ইতিহাসেরআয়নার (কি 


অধীনে স্বাধীন পোপীয় রাষ্ট্র ঘোষণা করে দেয়। ভ্যাটিকান সিটি এখনো পশ্চিমা বিশ্বের 
কেন্দ্র হিসেবে বিবেচিত। এই ধর্মের অনুসারী ইউরোপ ও আমেরিকাতেও পাওয়া যায়। 


খ্রিষ্টানদের বিভক্তির দুইশ বছর পর রোমের পোপ দুই দলের মধ্যে এক্য করার চেষ্টা করে 
এবং তাতে কিছু সফলতাও অর্জন করে। কিন্তু এই চেষ্টায় পানি ঢেলে দেওয়া হয়, যখন 
চতুর্থ ক্রুসেড যুদ্ধে ত্রুসেডার সেনারা জেরুজালেম বিজয়ের জন্য বের হওয়ার পর সম্পদের 
ঘাটতি শুরু হয়। নিজেদের এই সমস্যা দূর করার জন্য ক্রুসেভাররা কনস্টান্টিনোপলের 
ওপর হামলা করে এবং সেখানে অনেক লুটপাট করে। উথ্ঘতার শিকার হয়ে সেখানের 
অর্থডক্স দলের সবচেয়ে বড় গির্জা আয়া সুফিয়াকে অসম্মানিত করে। তাদের প্রধান 
পাদরির সামনে বসে নাচ-গান করে । এই ঘটনার কলে এই দুই দল আর কখনোই একে 
অপরের সাথে মিলিত হতে পারেনি । 


ইউরোপের শ্রেণি বিভাজনব্যরস্থ জোগিরদার বনাম জনগণ) 





যখনই জাগিরদারি ব্যবস্থার আলোচনা করা 


হয়, তখনই আমাদের সামনে জালিম 





জাগিরদাদের ছবি ভেসে ওঠে । যে নিজের 
খাটায়। কিন্তু তাদের অসুস্থ বাচ্চার জন্য টাকা 


খেত-খামারে মানুষকে বিনা পারিশ্রমিকে 
দেয় না বা তাদের যুবতি মেয়েকে অপহরণ 


করে নিয়ে আসে ইত্যাদি। এই বিষয়গুলো জাগিরদারি ব্যবস্থার একটি দিক; কিন্তু এর মূল 
অংশটি মানুষের দৃষ্টি থেকে অদৃশ্য । 


জাগিরদার ব্যবস্থা হচ্ছে, আঞ্চলিকভাবে জনগণের শৃঙ্খলা-বিন্যাস পরিচালনার সবচেয়ে 
পুরাতন সিস্টেম, যা বাদশাহরা জনগণকে পরিচালনা করার জন্য প্রতিষ্ঠা করেছিল। এই 
ব্যবস্থা অনেক ইসলামি অঞ্চলেও প্রচলিত ছিল। এই ব্যবস্থা খ্রিষ্টান ইউরোপ, রাশিয়া, 
পূর্ব চীন ও হিন্দুস্থানে প্রতিষ্ঠিত ছিল। এই ব্যবস্থা মানবজাতির সবচেয়ে বেশি সময় যাবৎ 
প্রচলিত ও সবচেয়ে সফল ব্যবদ্থা। তবে জেনে রাখা উচিত যে, এই ব্যবস্থার ভিত্তি, 
নীতিমালা ও পদ্ধতি প্রত্যেক এলাকা ও বাদশাহর ভিন্নতায় ভিন্ন হয়ে থাকে । যেখানে 
এই ব্যবস্থায় বা জাগিরদারের ক্ষমতায় ভারসাম্যহীনতা তৈরি হয়েছিল কিংবা বাদশাহরা 
এবং তাদের জুলুম ও নির্যাতন চরম আকার ধারণ করত, যা আজও ইতিহাসের পাতায় 
সংরক্ষিত রযেছে। বাদশাহ ও জাগিরদারদের এই জুলুমের ফলেই জনগণের মধ্যে সেই 
প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, যা ইউরোপে মানবাধিকার আন্দোলন জন্ম দেয় এবং সেটাই 
পরবর্তী সময়ে বর্তমান গণতন্ত্রের আকৃতি ধারণ করে। তাই আমরা মনে করি, বর্তমান 
জিহাদের চিন্তাগত ভিত্তি বোঝার জন্য মুসলিম ও মুজাহিদদেরকে জাগিরদার ব্যবস্থাকে 
বিস্তারিত বোঝা জরুরি। 





























জাগিরদারি ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে বাদশাহদের তিনটি বড় উদ্দেশ্য ছিল। এই ব্যবস্থা 
প্রতিষ্ঠার প্রথম উদ্দেশ্য ছিল জনগণ থেকে অর্থনৈতিক সেবা গ্রহণ করা ৷ দ্বিতীয় উদ্দেশ্য 
ছিল এলাকার শৃঙ্খলা-বিন্যাস পরিচালনা করা এবং তৃতীয় উদ্দেশ্য ছিল সামরিক শক্তি 
বৃদ্ধি করা। পূর্বের জমানার জনগণ কৃষির ওপর নির্ভরশীল ছিল এবং এই কৃষি কাজ 
ফসলি জমিতেই সীমাবদ্ধ ছিল। তাই বাদশাহ যখন কাউকে কোনো এলাকার পরিচালনার 
জিম্মাদারি দিত, তখন ফসলি জমির বিশাল অংশ তাকে দিয়ে দেওয়া হতো । অতঃপর 
জাগিরদাররা এই ভূমির ফসল ও আমদানি দ্বারা এলাকার শৃঙ্খলা ও নিরাপত্তাব্যবন্থা 
পরিচালনা করত। 











এই ব্যবস্থার মধ্যে মৌলিক পার্থক্য হতো ভূমির মালিকানা নিয়ে। এই ভূমি বাদশাহ 
জাগিরদারকে তার ব্যক্তি মালিকানাধীন বানিয়ে দেবে, নাকি এই ভূমির মালিকানা প্রশাসনের 
হাতে থাকবে এবং জাগিরদার শুধু তার ব্যবস্থাপক হবে? প্রথম অবস্থাতে জাগিরদারকে 
যখন জমিনের মালিকানা দেওয়া হতো, তখন সেই জাগিরদার অনেক শক্তিশালী হয়ে যেত 
এবং একসময় তার সন্তানরা সেই এলাকার বাদশায় পরিণত হতো । 


মালিক বানিয়ে দেওয়া। মালিক হয়ে যাওয়ার ফলে ইউরোপের জাগিরদারদের আলাদা 
একটি শ্রেণি তৈরি হয়ে যায়। যা আস্তে আস্তে এতটাই শক্তিশালী হয়ে যায় যে, তারা 
জনগণকে নিজেদের গোলাম বানিয়ে ফেলে ৷ 


অন্যদিকে মুসলিমরা এই ব্যবস্থাকে ভিন্ন পদ্ধতিতে পরিচালনা করত ৷ ভূমি দেওয়ার সময় 
বাদশাহ জাগিরদারদের মালিকানা ও সরকারী মালিকানার ভূমি আলাদা করে দিত। 
জমিনের যেই অধিকাংশ অংশ দ্বারা এলাকার কার্যক্রম পরিচালিত হতো, সেটা সরকারী 
মালিকানাধীন থাকত ৷ যার ফলে বিশেষ শ্রেণি ও জনগণের মধ্যে অতিরিক্ত পার্থক্য তৈরি 
হতো না। অপরদিকে ইসলামি এলাকাগুলোতে শরিয়াহ বাস্তবায়িত ছিল এবং জাকাত- 
উশরের ব্যবস্থা প্রচলিত ছিল। ভূমির মালিক ও কৃষকের মাঝে স্পষ্ট ন্যায়-ভিত্তিক শরয়ি 
নীতিমালা ছিল, যার ফলে কোনো সমস্যা দেখা দিত না। 


মুসলিমদের অঞ্চলেও জাগিরদারির অস্তিত্ব ছিল। জাগিরদার ব্যবস্থা বিকৃত হয়ে জুলুমের 
খ্রিষ্টানদের কাছে কোনো শরিয়াহ ছিল না; তাই এই ব্যবস্থা রোমের পোপ ও বাদশাহরা 
নিজেদের বানানো নীতিমালা দিয়ে পরিচালনা করত। এই নীতিগুলোর ক্ষেত্রে সম্মানিত 
শ্রেণিদের জন্য সহজ ব্যবস্থা রাখা হলেও জনগণের ওপর সমস্ত বোঝা চাপিয়ে দেওয়া 
হতো । 


জাগিরদার ব্যবস্থার দ্বিতীয় উদ্দেশ্য ছিল এলাকার শৃঙ্খলা ও বিন্যাস ঠিক রাখার জন্য 
উৎপাদিত ফসল থেকে এলাকার কাজি, পুলিশ ও প্রশাসনের সমস্ত কর্মচারীর বেতন 




















গড ১০৬). ইতিহাসেরআয়নায় (ক 


সরবরাহ করা। এ ছাড়াও এলাকার উন্নতির কার্যক্রমের অর্থ এই ভূমি থেকেই অর্জিত 
হতো । যার দ্বারা বুঝে আসে, এই ব্যবস্থা এলাকার শৃঙ্খলা ও রাষ্ট্রীয় প্রয়োজনাদিও পুরণ 
করত। এই ব্যবস্থার তৃতীয় উদ্দেশ্য হচ্ছে, বাদশাহর জন্য প্রয়োজনের সময় বাহিনীর 
রসদ সরবরাহ করা এবং নির্দিষ্ট সংখ্যক সেনা সদস্যের বেতন ও ঘোড়ার খোরাকিও এই 
জাগিরদারদের জিম্মাদারি ছিল। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি, জাগিরদার 
ব্যবস্থা জাগিরদারকে ক্ষমতা দানের পাশাপাশি অনেক বড় দায়িত্বও চাপিয়ে দিত। 


ইউরোপে যা হতো, দায়িত্ব ও ক্ষমতার মধ্যে ভারসাম্যহীনতার ফলে জুলুম ও বাড়াবাড়ি 
শুরু হতো। জাগিরদারকে জমির মালিক বানিয়ে দেওয়ার কারণে পুরো সমাজের মধ্যে 
শ্রেণি বৈষম্য শুরু হয়ে যায়। যেখানে সবার ওপরে থাকত রোমের পোপ ও গির্জা। তাদের 
পরে যারা শাহি বংশের সাথে সম্পর্ক রাখত, তাদেরকে উঁচুশ্রেণি হিসেবে গণ্য করা হতো । 
এদের পরেই ছিল সম্মানিত শ্রেণি, যেখানে জাগিরদার, সেনাবাহিনীর বড় অফিসার ও নাইট 
এবং এলাকার পাদরিরা অন্তর্ভুক্ত ছিল। এর বাইরে বাকি সমস্ত জনগণ ছিল সাধারণ শ্রেণির । 
ব্রিটেনে তাদেরকে কমল (00101010175) বলা হতো ।* সেই সময় বাস্তবিকভাবে সাধারণ 
জনগণের অবস্থা গোলাম থেকেও নিচে ছিল, যাদের কাজ ছিল শুধু জাগিরদারদের খিদমত 
করা। এর বিনিময়ে যা-ই পেত, সেটাই তাদের মেনে নিতে হতো । সাধারণ জনগণের 
এতটুকু ক্ষমতা ছিল না যে, ত তারা কোনো জাগিরদারদের পক্ষ থেকে জুলুমের শিকার হলে 
নিজের ইচ্ছা মুতাবিক অন্য জাগিরদারের কাছে কাজ করবে অথবা সমস্ত জাগিরদারদের 
থেকে দূরে গিয়ে অনাবাদি জমিনকে আবাদ করবে। এটা এমন অপরাধ ছিল, যার শাস্তি 
বন্দিত্ব বামৃত্যু। 


গির্জা, বাদশাহ ও জাগিরদারূদর্‌ শয়তানি ব্িভ্ুজ 


পোপ, বাদশাহ ও জাগিরদাররা জুলুম ও নির্যাতনের পাহাড় গড়ে তুলেছিল । একেবারে 
সাধারণ কারণে জনগণের ওপর জুলুম ও নির্যাতনের পাহাড় চাপিয়ে দিত। তাদের থেকে 
না। সম্পদ জমা করা তাদের জন্য নিষিদ্ধের পর্যায়ে ছিল। ব্যবসা বা অন্যান্য পেশাদার 
ব্যক্তিদের ওপর সাধ্যের অতিরিক্ত ট্যাক্স বসানো হতো। যদি আদায় করতে না পারত, 
তখন তাকে ও তার ব্যবসাকে এতটাই ক্ষতিগ্রস্ত করত যে, তাকে ব্যবসা থেকে স্থায়ীভাবে 
হাত গুটিয়ে নিতে হতো । এমনকি তার ঘর এবং ইজ্জত-সম্মানটুকুও রক্ষা পেত না। 
ভয়াবহ ব্যাপার হলো, এই সমস্ত কাজ গির্জার ছত্রছায়ায় আল্লাহ তাআলার নাম ব্যবহার 
করে করা হতো। 





























৩০. এরাই সেই শ্রেণি, যারা মানবাধিকারের যুদ্ধ শুরু করেছিল। অতঃপর মেঘনা কার্টা চুক্তিতে তাদের কিছু 
অধিকার মেনেও নেওয়া হয়েছিল। তাদের হওয়ার একটি জোট গঠন করা হয়, যাকে 'হাউস অফ কমন্স' বলা 
হয়। আজও বিটেনের পার্লামেন্টের নিম্ন কক্ষকে এই নামে ডাকা হয়। 


কে বর্তমান বিশ্ব্যবস্থা ৷ ১০৭1 








মধ্যযুগে ইউরোপের জনগণের সামনে একদিকে ছিল গির্জা, অপরদিকে বাদশাহ ও তৃতীয় 
দিকে জাগিরদার। জনগণের অবস্থা এই ত্রিপক্ষীয় চাপে একজন গোলামের থেকেও বেশি 
খারাপ ছিল। এই অবস্থাটাই ইউরোপের মধ্যে ধর্মহীনতার সয়লাবের সুযোগ তৈরি করে 
দেয়। আর এই ধর্মহীনতা মানবাধিকার আন্দোলনের রূপ নেয়, যা সময়ের সাথে সাথে 
গণতান্ত্রিক ব্যবস্থার পরবর্তন হয়ে যায়৷ 


জেঘনা কাটা বা স্বাধীনতার মহান দলিল (১২১৫ থি.) 


১১৯৯ সালে এপ্রিল মাসে ইউরোপের খ্রিষ্টান হিরো ও ইংল্যান্ডের বাদশাহ (Richard, 
the Lion Hearted) রিচার্ড দ্যা লায়ন হার্টের মৃত্যুর পর তার ভাই ‘জন’ (John 1) 
ইংল্যান্ডের সিংহাসনে বসে । জন তার শাসনের শুরুতেই বিপদে পড়ে যায়, যখন তার ও 
রোমের পোপের মধ্যে পাদরি নির্বাচন নিয়ে দ্বন্্ তৈরি হয়। উভয় গ্রুপ তাদের নিজেদের 
পছন্দের ব্যক্তিকে ইংল্যান্ডের পাদরি নির্ধারণ করতে চাচ্ছিল। এই ছন্দ এতটাই বৃদ্ধি পায় 
যে, একসময় গির্জার পক্ষ থেকে রোমের বাদশাহ জন-এর বাদশাহি ছিনিয়ে নেওয়া হয় 
এবং ফ্রালের বাদশাহকে তার দখলকৃত অঞ্চলগুলো ফিরিয়ে নেওয়ার অনুমতি দেওয়া 
হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর বাদশাহ জন-এর জন্য পরিস্থিতি অনেক খারাপ হয়ে যায়। 
বন্ধ হয়ে যায়। জনগণের মধ্যে সমস্যা বৃদ্ধি পেতে থাকে । অপরদিক থেকে জাগিরদাররাও 
বাদশাহ জন-এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসে। 














বাদশাহ জন-এর সামনে নিজের শাসন-ক্ষমতা বাচানোর জন্য তখন গির্জার সামনে 
হাতিয়ার ফেলে দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা ছিল না, তাই সে এমনটা করে এবং 
বাদশাহি বাচিয়ে নেয় । কিন্তু বাদশাহর বিরুদ্ধে জনগণ ও জাগিরদারদের বিদ্রোহ পুরোদমে 
চলমান ছিল। বাদশাহ এই বিদ্রোহ দমনের জন্য গির্জার কাছে অনুরোধ জানায়, তখন 
গির্জা সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । ফলে বাদশাহ ও জনগণের মধ্যে একটি চুক্তি 
সম্পাদিত হয়, যা ল্যাটিন ভাষায় লিখিত। এই চুক্তিকে মেঘনা কার্টা (১1০০৪ Carta) 
ৰা স্বাধীনতার মহান দলিল বলা হয় । এই চুক্তির অধীনে বাদশাহ জনগণের কিছু দাবি মেনে 
নেয়। যার মধ্যে একটি ছিল, কোনো অপরাধ ব্যতীত কাউকে গ্রেফতার করা যাবে না, যা 
বর্তমান পরিভাষায় নিরপরাধ গ্রেফতারের নীতি বলা হয়। এই চুক্তিতে আরেকটি বিষয় ছিল 
জনগণের জন্য একটি কমিটি গঠন করা । যেই কমিটির কাজ হবে শুধু জনসাধারণের সাথে 
সংশ্লিষ্ট বিষয়ে বাদশাহকে পরামর্শ দেওয়া । ইউরোপের এঁতিহাসিকগণ এটাকে পার্লামেন্ট 
প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ মনে করে। বাস্তবে এমনটাই হয়েছিল, কারণ এক শতাব্দীর 
ভেতরেই বাদশাহ জন-এর পৌত্র এডওয়ার্ড প্রথম পার্লামেন্টের ভিত্তি স্থাপন করে । এটা 
শুধু ইংল্যান্ড নয়; বরং পুরো ইউরোপের প্রথম পার্লামেন্ট ছিল। মেঘনা কার্টা চুক্তি বাদশাহ 
উহলিয়ামের সেই চুক্তিকেও বাতিল করে দেয়, যেখানে বাদশাহ একটি বিরান ভূমিকে নিজ 
এলাকার মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছিল। 








7২২. ১০৮ | ইতিহাসের আয়নায় (কি 





রেখেছিল। মেঘনা কার্টাকে আজকের গণতান্ত্রিক ব্যবস্থায় থাকা প্রত্যেকটা আইন এবং 
মানুষের বানানো নীতিমালার উৎস ও ভিত্তি মনে করা হয়। এই মেঘনা কার্টাই আজকের 
মানবাধিকার আন্দোলনের শুরু, যা পরবর্তী শতান্দীগুলোতে পশ্চিমাদের একটি হাতিয়ার 
হিসেবে ব্যবহৃত হয় এবং আজও হচ্ছে। মেঘনা কার্টাই ছিল পশ্চিমে সেক্যুলারিজম ছড়িয়ে 


দেওয়ার মূল উৎস৷ 
মধ্যযুগ সেক্যুলারিজজের সুচনা 

মধ্যযুগে ধর্মহীনতার বিষাক্ত কীটগুলো ইউরোপে জন্ম নিতে শুরু করে। এতিহাসিকরা 
এর তিনটি কারণ উল্লেখ করে থাকে প্রথমটি মেঘনা কার্টা চুক্তি, দ্বিতীয়টি অক্সফোর্ড 
ও ক্যামব্বিজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা, তৃতীয়টি প্যারিস ইউনিভার্সিটি থেকে গ্রিক দর্শনের 
শিক্ষকদের বহিষ্কার, যারা পরবর্তী সময়ে অক্সফোর্ড ও ক্যামব্রিজে এসে শিক্ষকতা শুরু 
করে। কিছু এঁতিহাসিকের মত হচ্ছে, মেঘনা কার্টা চুক্তির অধীনে ইংল্যান্ডের বিভিন্ন হানে 
অনাবাদি জমি সাধারণ মানুষরা ব্যবহার শুরু করে। এই সমস্ত ভূমি আবাদের ফলে নতুন 
সমাজাচার অস্তিত্বে আসা শুরু হয়। সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত ব্যবসায়ী ও শ্রমজীবীরা 
এখানে আসতে থাকে, যারা পোপ ও জাগিরদার ব্যবস্থার অধীনে অনেক নির্যাতিত হচ্ছিল। 
তেমনিভাবে বিভিন্ন শহর গড়ে ওঠে, যেখানে ব্যবসা ও কারখানা প্রতিষ্ঠিত হতে থাকে। 
কারিগরি ও ব্যবসায়িক পেশার জন্য তারা সেখানে নতুন প্রতিষ্ঠান ও কারখানা বানাতে শুরু 
করে। এই আবাদিগুলো ইতিহাসে 'গিন্ড' নামে পরিচিত। 


শুরুতে এই আবাদিগুলোর জনগণ বাদশাহ বা গির্জার পক্ষ থেকে কোনো প্রকার নাগরিক 
অধিকার প্রাপ্ত হয়নি। যেহেতু সেই সময় শিক্ষা দেওয়ার অধিকার' শুধু গির্জার হাতেই 
ছিল, তাই গিল্ড আবাদিগুলোর শিক্ষার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। সেই সময় জনগণের 
কাছে প্যারিস ইউনিভার্সিটি থেকে শিক্ষা সমাপ্তকারী কিছু ব্যক্তি আসে, যাদেরকে গির্জার 
পক্ষ থেকে ধর্মহীন ঘোষণা করা হয়েছিল। কারণ তারা গ্রিক দর্শন ও যুক্তিবিদ্যা শিক্ষার 
পর খ্রিষ্ট ধর্মের কিছু মৌলিক শিক্ষা গ্রহণ করতে অস্বীকার করে। তাদের চিন্তাধারাকে 
গির্জা কর্তৃক ধর্মত্যাগ (৩০59) নাম দেওয়া হয়েছিল। এই ধর্মহীন ব্যক্তিরা ফ্রান্স থেকে 
ইংল্যান্ডে আসে এবং সেখানের জনগণের মধ্যে এমন একটি প্রজন্ম তৈরি করে, যারা গির্জার 
চিন্তা-চেতনা ও শিক্ষা থেকে দূরে ছিল। এভাবেই গিল্ড সমাজে ধর্মহীনতা ছড়িয়ে পড়ে। 
পরবর্তী দুই শতকের মধ্যে ক্যামব্বিজ ও অক্সফোর্ড শহরে প্রতিষ্ঠিত হওয়া ভার্সিিগুলো 
ইউরোপে এমনভাবে প্রসিদ্ধি পায় যে, পুরো ইউরোপ সেখান থেকে জ্ঞানের পিপাসা 
মিটাতে বাধ্য হয় । এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে ক্যামন্রজ ও অক্সফোর্ড ইউনিভার্সিটি 
নামে পরিচিত। 


এই প্রতিষ্ঠানগুলো প্রায় দেড়শ বছর যাবৎ মুসলিম ভূখণ্ডে মুনাফিক বাহিনী তৈরি করে 
পাঠাচ্ছে। এই প্রতিষ্ঠানগুলোতে সাইন্টিফিক সোসাইটি গঠন করা হয়, যাদের বাহ্যিক 














টি বর্তমান বিশবযবহ্ ১০৯ 2869 





উদ্দেশ্য পুরো দুনিয়ার বৈজ্ঞানিক গবেষণা ও রিসার্চগুলো একত্রিত করে প্রচার করা । 
যাতে বিজ্ঞানের উন্নতি ও অগ্রগতিতে সাহায্য করা যায়। কিন্তু মূলত তারা এর আড়ালে 
খ্রিষ্টানদের ধর্মীয় বিশ্বাসকে চ্যালেঞ্জ করতে থাকে, যা পরবর্তী সময়ে ইউরোপে বিজ্ঞান ও 
ধর্মের দ্বন্দের সূচনা করে। 


পরবর্তী সময়ে এই সমাজগুলো থেকেই ইংল্যান্ডে ধর্মহীনতার আন্দোলন শুরু হয় । সরকার 
ও ধর্মহীন জনগণের মধ্যে মানবাধিকারের নামে অনেক মনস্তাত্বিক, রাজনৈতিক ও সামরিক 
যুদ্ধ হয়। যার ফলশ্রুতিতে মেঘনা কার্টা চুক্তির অধীনে প্রতিষ্ঠিত পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি 
পেতে থাকে । অতঃপর ইংল্যান্ড থেকে যখন এই বিষয়গুলো পুরো ইউরোপে ছড়িয়ে পড়তে 
বাদশাহগণ যারা নিজেরাই কট্টর খ্রিষ্টান ছিল, তারাও গির্জাকে সর্বোচ্চ সহযোগিতা করে। 





ওয়াইব্রিদির সংশোধন আন্দোলন (১৩৮৪ থ্রি.) 


মধ্যযুগে গির্জার অনেক দুর্নীতি সামনে আসা শুরু হয়। কিন্তু এই দুর্নীতি প্রতিরোধে 
সক্ষম কোনো শক্তি তখন ছিল না। এমনকি যারাই তাদের বিরুদ্ধে সাহসের সাথে কথা 
বলত, তাদেরই মুখ বন্ধ করে দেওয়া হতো। এমনই একটি আন্দোলন ছিল ওয়াইরলিফের 
আন্দোলন। (১৩৩০-১৩৮৪ খ্রি.) ওয়াইক্লিফকে রিফরমেশন বা সংশোধন আন্দোলনের 
জনক বলা হয়। ওয়াইক্লিফ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে দর্শন শান্ত্রে ডক্টরেট ডিগ্রি 
অর্জন করে এবং পরবর্তী সময়ে সেখানেই শিক্ষকতা শুরু করে । পাশাপাশি সে আলাদা 
স্থানে রোমের গির্জা থেকে স্বাধীন এক চার্চে পাদরির দায়িত্ব আঞ্জাম দিতে থাকে । যখন 
ব্রিটেনের বাদশাহ তৃতীয় এডওয়ার্ডের কাছে তাকে রোমের গির্জার প্রতিনিধি হিসেবে প্রেরণ 
করা হয়, তখন সে প্রসিদ্ধি লাভ করে। ওয়াইক্লিফ পোপের বিরুদ্ধে ও পার্লামেন্টের ক্ষমতা 
নিয়ে কয়েকটি ছোট বই প্রচার করেছিল । যার ফলে এই বিষয়টা সমাধানের জন্য বাদশাহ 
পোপের প্রতিনিধিদের সাথে হওয়া কনফারেন্সে তাকেও প্রতিনিধি বানায়। 


যদিও কনফারেন্স ব্যর্থ হয়েছিল; কিন্তু পার্লামেন্টে ওয়াইক্লিফ অনেক প্রসিদ্ধি অর্জন করে 
ফেলে । এরপর ওয়াইক্লিফ এমন একটি বই লিখে, যার মধ্যে চার্চ অফ ইংল্যান্ডের ওপর 
অসততার অভিযোগ তোলা হয়। সেই সাথে সে অক্সফোর্ডে তার সাথিদের নিয়ে ল্যাটিন 
বাইবেলকে ইংরেজিতে অনুবাদ করে প্রচার শুরু করে দেয় । যা সেই সময় গির্জার নীতিতে 
নিষিদ্ধ ছিল। এই কাজের ফলে তাকে খ্রিষ্টান আদালতে পেশ করা হয় । আদালত থেকে 
তাকে ধর্মহীন ঘোষণা দেওয়া হয় এবং অক্সফোর্ড থেকে বের করে দেওয়া হয়। কিন্তু সে 
নিজের মিশন চালিয়ে যায় এবং নিজের চার্চে পাদরির দায়িত্ব আঞ্জাম দিতে থাকে । সে 
প্রচারকদের একটি দল তৈরি করে, যারা তার দৃষ্টিভঙ্গিকে ইংল্যান্ডের বিভিন্ন ছানে ছড়িয়ে 
দিতে শুরু করে। 




















বি ১১০ ২. ইতিহাসেরআয়নায়. কে 


তার মৌলিক শিক্ষা ছিল__ 


আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য কোনো পাদরি বা গির্জার প্রয়োজন নেই। 


ও যে কেউ খ্রিষ্টানদের পবিত্র কিতাবের সাথে সম্পর্ক তৈরি করে নিজের জীবনকে 
আলোকিত করে নিতে পারবে । 


* খ্রিষ্টান আলিমদের জন্য উচিত ইনজিলে আলোচিত মাসিহ ও হাওয়ারিদের মতো 
ফকিরি জীবনযাপন করা । 


৬ খ্রিষ্টবাদের মধ্যে যোদ্ধাবাজ ও গোলামের মতো শ্রম দেওয়ার কোনো বৈধতা নেই। 








১৩৮৪ সালে তার মৃত্যুর পর শাগরিদরা তার অনুদিত ইনজিলকে ব্যাপকভাবে প্রচার 
করে; কিন্তু তাদের কেউই তার আন্দোলনকে ধরে রাখতে পারেনি। তারপর অনেক 
সংশোধনকারী ব্যক্তি জন্ম নেয়, যার মধ্যে “বোহেমিয়া'-এর ‘জন হাস' অনেক প্রসিদ্ধ। সে 
যখন ওয়াইক্রিফের দৃষ্টিভঙ্গিকে প্রচার করে, তখন তাকে গির্জার হুকুমে জীবন্ত জ্বালিয়ে 
দেওয়া হয়। এমনকি স্বয়ং ওয়াইক্লিফের লাশকে কবর থেকে বের করে জ্বালানো হয়। 
অতঃপর সর্বশেষ ঝোড়শ শতাব্দীতে মার্টিন লুথারের রিফরমেশন আন্দোলন সফল হয়, যার 
আলোচনা আমরা সামনে করব । এমনকি মার্টিন লুথার পর্যন্ত স্বীকার করেছিল যে, সে এই 
ক্ষেত্রে ওয়াইক্লিফের কাছে খণী। 


ক্রুসেড যুদ্ধ (১০৯৫-5১২৭১ খর.) 


মধ্যযুগের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ক্রুসেড যুদ্ধ । মূলত মুসলিম ও খ্রিষ্টানদের মাঝে 
ক্রুসেড যুদ্ধ আল্লাহর নবির জীবদ্দশা থেকেই শুরু হয়। মুতার যুদ্ধ ছিল প্রথম যুদ্ধ, যা 
মুসলিম ও খ্রিষ্টানদের মধ্যে সংঘটিত হয়। এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ ৬ প্রথমবার 
মুসলিমদের জেনারেল হিসেবে সামনে আসেন। নবি %-এর জীবনে তাবুক যুদ্ধ ছিল 
দ্বিতীয় ক্রুসেড যুদ্ধ, যেখানে আল্লাহর নবি ৯ নিজেই অংশগ্রহণ করেছিলেন; কিন্তু 
সেখানে কোনো লড়াই হয়নি। রোমান খ্রিষ্টানদের সাথে দ্বিতীয় যুদ্ধ হয় উমর ঞ-এর 
যুগে, যেখানে সাহাবায়ে কিরামের বিজয় অর্জিত হয়। বনু উমাইয়্যা ও বনু আব্বাসের 
সাথে কনস্টান্টিনোপলে বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে যুদ্ধ চলমান থাকে কুসতুনতিনিয়া 
বিজয়ের প্রতি মুসলিমদের সর্বদাই আগ্রহ ছিল। কারণ কুসতুনতিনিয়া বিজয়কারী বাহিনীর 
জন্য আল্লাহর নবি জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। এই ফজিলত অর্জনের জন্য সাহাবায়ে 
কিরাম নিজেদের বৃদ্ধ বয়সেও কুসতুনতিনিয়ার ওপর হামলাকারী বাহিনীতে অংশগ্রহণ 
করতেন । এমনই এক যুদ্ধে আবু আইয়ুব আনসারি ৬ অংশগ্রহণ করেছিলেন সেখানেই 
তাঁর অফাত হওয়ায় তাকে কুসতুনতিনিয়া দুর্গের দেয়ালের পাশে কবর দেওয়া হয়। 























টাটা 
AE 


ক বর্তমান বিশ্বব্বহ্া ১১ ৮ 


পরবর্তী যুগে সেলজুক সুলতানরা বাইজেন্টাইনের ওপর আক্রমণ করে । এই সমস্ত যুদ্ধকেও 
ক্রুসেড যুদ্ধ বলা হয়। তবে ইতিহাসে দশম শতাব্দীর শেষ থেকে শুরু হয়ে এয়োদশ 
শতাব্দী পর্যন্ত চলমান যুদ্ধগুলো ক্রুসেড যুদ্ধ হিসেবে প্রসিদ্ধি লাভ করে। সম্ভবত এর কারণ 
ছিল ক্রুসেডারদের বাইতুল মুকাদ্দাস দখল করা ৷ প্রথমবার আকসা মুসলিমদের হাত থেকে 
ছুটে যাওয়া ছিল ইতিহাসের অনেক বড় একটি ঘটনা। সেই সাথে ইমাদুদ্িন জিনাকি, 
নুরুদ্দিন জিনকি ও সালাউদ্দিন আইয়ুবি &ড-এর নেতৃত্বের প্রসিদ্ধিও এর একটি কারণ 
হতে পারে, যারা মুসলিমদের হারানো মর্যাদা ফিরিয়ে আনেন। আবার এই ক্ষেত্রে সুলতান 
জাহির বাইবার্সের ব্যক্তিত্বও একটি কারণ হতে পারে, কেননা তিনি আইনে জালুতের যুদ্ধে 
শুধু হালাকু খানকে পরাজিত করেই ক্ষান্ত হননি; বরং খ্রিষ্টানদেরকে ফিলিস্তিন থেকে বের 
করে পৌনে দুইশ বছরের চলমান যুদ্ধকে সমাপ্ত করেন। 


ক্রুসেড যুদ্ধ এখানেই শেষ হয়নি, উসমানি খিলাফতের সময় সংঘটিত পূর্ব ও মধ্য 
ইউরোপের যুদ্ধগুলোও ক্রুসেড যুদ্ধের অন্তর্ভুক্ত । অষ্টাদশ ও উনবিংশ শতাব্দীতে ব্রিটেন 
ও ফ্রান্স কর্তৃক মুসলিম উম্মাহর ওপর উপনিবেশ প্রতিষ্ঠা করাও ক্রুসেড যুদ্ধ ছিল। কিন্তু 
সেগুলো ছিল ভিন্ন দৃষ্টিভঙ্গি, ভিন্ন অবস্থান ও ভিন্ন ধরনের যুদ্ধ । উনবিংশ শতাব্দীতে এই 
যুদ্ধগুলোকে ক্রুসেড-জায়োনিস্ট যুদ্ধ বলাই অধিক যুক্তিযুক্ত । সেই যুদ্ধগুলোর বিস্তারিত 
আলোচনা আমরা এই কিতাবের দ্বিতীয় অংশে করব । এখানে আমরা মধ্যযুগের পৌনে 
দুইশ বছরের ক্রুসেড যুদ্ধগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। 


প্রথম ব্রুসেড মুদ্ধ (202৫-১০১১ গি.) 


প্রথম ক্রুসেড শুরু হয় ১০৯৫ সালে রোমের পোপ উরবান ২য় এর ঘোষণার মাধ্যসে। 
রোমের পোপ খ্রিষ্টান-বিশ্বে ছোটাছুটি করে সমস্ত বাদশাহকে আকসা ও ফিলিস্তিনের পবিত্র 
ভূমি বিজয়ের জন্য প্রস্তুত করে। অতঃপর ইউরোপের সম্মিলিত ক্রুসেডার বাহিনী ধীরে 
ধীরে হামলা করে ফিলিস্তিন ও শামের বিশাল অংশ দখল করে নিতে সক্ষম হয় এবং ১০৯৯ 
সালে বাইতুল মুকাদ্দাসকে দখল করে নেয়। এরপর মুসলিমদের সাথে এমন পণ্ুত্বের 
আচরণ করে, যার উদাহরণ ইতিহাসে অনেক কম পাওয়া যায়। এতিহাসিকগণ বলেছে, 
বাইতুল মুকাদ্দাসে খ্রিষ্টানদের ঘোড়ার খুর পর্যন্ত মুসলিমদের রক্তে ডুবে গিয়েছিল। 








দ্বিতীয় ক্রুসেড সুদ্ধ (১১৪৭-১০৪৯ সরি.) 


দ্বিতীয় ক্রুসেড যুদ্ধ শুরু হয় হালাবের আমির ইমামুদ্দিন জিনকি ৯ খ্রিষ্টানদের শহর এডেসা 
দখলের মাধ্যমে । সে সময় যখন দুর্ভাগ্যবশত মুসলিমদের অভ্যন্তরীণ অবস্থা অনেক খারাপ 
হয়ে যায়। সেলজুক বাদশাহ যাদেরকে মুসলিমদের উত্থান ও উন্নতির নিদর্শন মনে করা 
হতে-_তারা তখন পতনের দিকে ধাবিত হয়। বাগদাদের খলিফা ও সেলজুকিদের মধ্যে 
অনেক ভুল বোঝাবুঝি ছড়িয়ে পড়ে । সেলজুকিদের মধ্যে যদিও তখন সুলতান সানজার 


আখ ১৯২) ইতিহালেরআয়নায়.. (কি 


ও সুলতান মাসুদ জীবিত ছিলেন, যাদেরকে অনেক শক্তিশালী সুলতান মনে করা হতো। 
কিন্তু তারাও গৃহযুদ্ধ ও অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝির ফলে মুসলিমদের এই গুরুত্বপূর্ণ সমস্যার 
দিকে দৃষ্টি দিতে পারছিলেন না। তখনই আল্লাহ তাআলা আতাবাকি বংশ থেকে ইমাদুদ্দিন 


ইমাদুদ্দিন জিনকির অন্তর খ্রিষ্টানদের ফিলিস্তিনের ওপর দখলের ফলে সর্বদা অস্থির াকত। 
তিনি শাম ও ফিলিস্তিনকে খ্রিষ্টানদের দখল থেকে মুক্ত করার জন্য সুসংগঠিত কার্যক্রম 
শুরু করেন। তার সবচেয়ে বড় কাজ ছিল শামের এডেসা শহর বিজয় করা । যা সেই 
সময় খ্রিষ্টানদের গুরুত্বপূর্ণ ঘাটি ছিল । এডেসা বিজয়ে পুরো ইউরোপে আগুন লেগে যায়। 
ফ্রান্সের বাদশাহ লুই অষ্টম ও রোমের প্রতিনিধি কনরাড তৃতীয় রোমের পোপের আদেশে 
সৈন্যবাহিনী নিয়ে বের হয়। সেই সময় ইমাদুদ্দিন 4৬-এর ছেলে নুরুদ্দিন জিনকি ৯ 
মাসুলের বাদশাহ ছিল। খরিষ্টানরা এসে দামেক্কে হামলা করে। দাষেক্ষে তখন একটি স্বাধীন 
হুকুমত ছিল এবং তারা নিজেদের প্রতিরোধে সক্ষম ছিল না। নুরুদ্দিন জিনকি দামেছ্ছের 
প্রতিরক্ষা করার পাশাপাশি এই অঞ্চলকে নিজের হুকুমতের অন্তর্ভুক্ত করে নেন। আর 
এভাবেই দ্বিতীয় ক্রুসেড যুদ্ধে খ্রিষ্টানদের মুখে লাগাম পরিয়ে দেন। 




















ডতীয় ক্স (৪29৮৭-০০৪২ সরি.) 


তৃতীয় ক্রুসেড সালাউদ্দিন আইয়ুবি &৯-এর ফিলিস্তিনে হামলা ও বাইতুল মুকাদ্দাস 
বিজয়ের পর থেকে শুরু হয়। নুরুদ্দিন জিনকি £৯ শিরকুহকে মিশরের গভর্নর বানান। 
তার অফাতের পর তার ভাতিজা সালাউদ্দিন মিশরের গভর্নর হন । তিনি বাইতুল মুকাদ্দাস 
বিজয়কে নিজের জীবনের মূল লক্ষ্য বানিয়ে নেন। হিত্তিনের প্রসিদ্ধ যুদ্ধে সালাউদ্দিন 
আইয়ুবি & ক্ৰুসেডার বাহিনীকে পরাজিত করে বাইতুল মুকাদ্দাস বিজয় করে নেন। 
ফিলিস্তিনে পরাজিত হওয়ার খবর শুনে পুরো ইউরোপে মাতম শুরু হয়। ইংল্যান্ড, ফ্রান্স 
ও জার্মানির বাদশাহ নিজেদের বাহিনী নিয়ে বের হয়ে আসে, যা ছিল তৃতীয় ক্রুসেড ৷ 
ইংল্যান্ডের বাদশাহ রিচার্ড আক্কা ও জাফা বিজয় করে নেয়; কিন্তু বাইতুল মাকদিস জয় 
করতে পারেনি। পরবর্তীকালে সালাউদ্দিন &-এর সাথে চুক্তি করে ফিরে যায়। 








চতুর ক্ুসেড (১৯১৭ গ্রি.) 


১১৯৭ সালে রোমের পোপ তৃতীয় ইনোসেন্ট পুনরায় বাইতুল মাকদিস বিজয়ের জন্য কাজ 
শুরু করে। ১২০৬ সালে ফ্রাসসহ অনেক রাষ্ট্র নিজেদের বাহিনী প্রেরণ করে। ফয়সালা 
হয় এই বাহিনী ইতালির শহর ভেনিস থেকে সমুদ্রপথে মিশরের দিকে রওয়ানা হবে। 
এই সফরের জন্য ৮১ হাজার রুপার মুদ্রা প্রয়োজন ছিল; কিন্তু খ্রিষ্টানদের কাছে ছিল মাত্র 
৫১ হাজার রুপার মুদ্রা। ফলে খ্রিষ্টানদের যুদ্ধ-কার্যক্রম শুরু থেকেই অর্থনৈতিক সমস্যার 
শিকার হয়ে যায়। এই সমস্যা থেকে বের হওয়ার জন্য তারা হাঙ্গেরির খ্রিষ্টান রাজ্য জারা 


কে বর্তমান বিশ্বব্যব্থা : ১১৩ 1 





বিজয় করে নেয়। অতঃপর বাইজেন্টাইনিদের কুসতুনতিনিয়া দখল করে সেখ|/ন এ 
পরিমাণ হত্যা-লুষ্ঠন করে যে, খ্রিষ্টান এতিহাসিকরা বলেছে, যদি মুসলিমরা গে আগা 
দখল করত, তাহলে এমন কিছুই করত না, যা খ্রিষ্টানরা করেছিল । এই কাজের ফলে তব 
জেরুজালেমের দিকে রাওয়ানা হতেই পারেনি; বরং খ্রিষ্টানদের এলাকাতেই মতা?শানে।ণ 
শিকার হয়ে দমে যায়। 








পঞ্চন ক্ুসেড (2২১৭-১২২১ গ্ি.) 


পঞ্চম ক্রুসেডে হাঙ্গেরি ও অস্ট্রিয়ার বাদশাহ অংশগ্রহণ করে। তারা মিশরের সুলতা 
কামেলের ওপর হামলা করে কিছু প্রাথমিক সফলতা অর্জন করে। কিন্তু সবশেষে খ্রিষ্টান 
পরাজিত হয় এবং তারা আট বছরের নিরাপত্তা চুক্তি করে ফিরে আসে । 








সম্ঠ ক্রুসেড (০২২৮-০২২০ সি.) 


রোমান সাম্রাজ্যের বাদশাহ দ্বিতীয় ফ্রেডরিক বাইতুল মুকাদ্দাস বিজয়ে শপথ করে। গেই 
সময় সুলতান কামেলের হুকুমত দুর্বল হয়ে গিয়েছিল । অনেক যুদ্ধের পর বাদশাহ ক।মেন 
ফেডরিকের সাথে দশ বছরের চুক্তি করে। এই চুক্তির অধীনে জেরুজালেম, নাসের৷ ও 
বাইতুল লাহম দশ বছরের জন্য খ্রিষ্টানদের দিয়ে দেওয়া হয়। কিন্তু মাসজিদুল আকসা এ 
কুব্বাতে সাখরা মুসলিমদের হাতেই রয়ে যায় । ১২৪৪ সালের মধ্যে মুসলিমরা এই সম 
এলাকা আবার ফিরিয়ে নিয়ে আসে । যার ফলে সপ্তম ক্রুসেড শুরু হয়। 














সঙ্তন বুদসেড (2২৪৮-০২৫৪ খ্রি.) 


১২৪৮ সালে তাতারদের হামলা থেকে পিছপা হয়ে মিশর-ফেরত খাওয়ারিজম বাহিণ৷ 
জেরুজালেমে থাকা খ্রিষ্টান বাহিনীকে পরাজিত করে শহরকে দখল করে নেয়। তার 
জবাবে ফ্রান্সের বাদশাহ লুই নবম মিশরে হামলা করে। ফ্রান্সের বাদশাহ তোরান শাহের 
হাতে পরাজিত হয় এবং নিজেও গেফতার হয়। পরবর্তী সময়ে পঞ্চাশ হাজার স্বর্ণমুদ্রার 
বিনিময়ে মুক্ত হয়। এই যুদ্ধের বিশেষ বিষয় ছিল, এই যুদ্ধ জাহের বাইবার্সের উত্থানের 
যুদ্ধ ছিল। যিনি পরবর্তী সময়ে হালাকু খানের বাহিনীকে পরাজিত করার সাথে সাথে খ্রিষ্টান 
ঝাহিনীকেও চূড়ান্তভাবে পরাজিত করেন। 


অস্ঠএ কুসেড (১২৭০ |.) 


ফ্রালের বাদশাহ লুই নবম ১২৭০ সালে অষ্টম ক্রুসেড যুদ্ধের দামামা বাজায় । সেই সময় 
্রিষ্টানরা উত্তর আফ্রিকা থেকে ক্রুসেড হামলা শুরু করে। লুই নবম তার সেনাবাহিনী নিয়ে 
তিউনিসিয়া পৌছে অসুস্থ হয়ে মারা যায়। ফলে এই হামলা সেখানেই শেষ হয়ে যায়। 





নন বুমসড (2২৭১-2২৭২ সরি.) 





লুয়ের মৃত্যুর পর ইংল্যান্ডের বাদশাহ নবম ক্রুসেড যুদ্ধ শুরুর চেষ্টা করে। কিন্তু সে ব্যর্থ 
হয়। সেই সময় মিশরের মামলুক সুলতান বাইবার্স আইনে জালুত স্থানে হালাকু খানের 
বাহিনীকে চরমভাবে পরাজিত করার পর খ্রিষ্টান অধিকৃত অঞ্চলসমূহ যার মধ্যে আন্তাকিয়া, 
আক্কা, তারাবুলুস ও জাজায়ির রোড অন্তর্ভুক্ত ছিল দখল করে পৌনে তিনশ বছরের 
চলমান ক্রুসেড যুদ্ধের সমাপ্তি ঘটায়। 








মভ্ামারি ঝা ব্ল্যাক ডেথ (১৩৪৭-১৩৫5 থ্রি.) 


মধ্যযুগের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যেই ঘটনা ইউরোপের ভবিষ্যতের ওপর গভার প্রভাব 
ফেলেছিল, তা হচ্ছে ভয়ংকর মহামারি, যা ইতিহাসে ব্ল্যাক ডেথ নাম প্রসিদ্ধ । ১৩৪৭- 
১৩৫১ সালে ইউরোপে মহামারি ছড়িয়ে গিয়েছিল, যার ফলে ইউরোপের এক-তৃতীয়াংশ 
আবাদি খতম হয়ে গিয়েছিল। তখনকার সময় এই মহামারিকে বিশাল ধ্বংস (Great 
Mortality) বলা হতো । ইউরোপের বিভিন্ন অবস্থা থেকে এই ঘটনার প্রভাব পরিলক্ষিত 
হয়। এর একটি ফলাফল ছিল, খ্রিষ্টান অধিবাসীরা নিজেদের রাগ-দুঃখ ইহুদি ও অন্যান্য 
বহিরাগত দুর্বল শ্রেণির ওপর প্রয়োগ করতে শুরু করে । তারা অপবাদ দেয় যে, তারা পানি 
ও বাতাস খারাপ করে দিয়েছিল। যার ফলে এই মহামারি ছড়িয়ে গিয়েছে । এর ফলে 
অনেক স্থানে খ্রিষ্টানরা ইহুদিদের একত্রিত করে জীবন্ত জ্বালিয়ে দিয়েছিল । 


এর দ্বিতীয় প্রভাব ছিল, ইউরোপের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া ৷ শ্রমিকের ভাড়া 
কয়েক গুণ বেড়ে যায় এবং জাগিরদারদের আমদানি বন্ধ হয়ে যায়। যার ফলে ইউরোপের 
জাগিরদার ব্যবস্থা দুর্বল হয়ে যায়। মানুষ রোজগারের আশায় কৃষি জমি ফেলে শহরের 
দিকে আসতে শুরু করে। সেই সাথে জাগিরদার ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, যা 
পরবর্তীকালে অধিকারের আন্দোলনে পরিণত হয়। 


অর্থনৈতিক ব্যবস্থা নষ্ট হওয়ার আরও কিছু প্রভাব দেখা দিয়েছিল। প্রথমত ইউরোপের 
জনশক্তি এতটাই কমে গিয়েছিল যে, সেখানে সব ধরনের ভাড়াটে শ্রমিক দুর্লভ হয়ে 
গিয়েছিল। যার দরুন যেসব শ্রমিক ছিল তাদের পারিশ্রমিক এতটাই বেশি হতো যে, 
কোনো জিনিস তৈরির পর তা অনেক দামি হয়ে যেত। কেউ তা খরিদ করতে পারত না। 
অবস্থাই ইউরোপের সব রাষ্ট্রকে বিশ্বের নতুন নতুন বাজারের তালাশে বের হতে বাধ্য 
করে । সেই সময় হিন্দুদ্থান পুরো দুনিয়াতে কাপড় ও বিভিন্ন ব্য রপ্তানি করত, তাই সমস্ত 
রাষ্ট্রের আগ্রহ হিন্দুস্থানের দিকে ঘুরে যায়। সর্বপ্রথম পর্তুগাল অতঃপর হল্যান্-ফ্রান্স সর্বশেষ 
ব্রিটেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে হিন্দুস্থানে ব্যবসা শুরু করে। জাতীয় পর্যায়ে 
কোম্পানির ব্যবসার ক্ষেত্রে যখন অধিক অর্থের প্রয়োজন দেখা দেয়, তখন ব্যাংক ও নতুন 





























কৌ বর্তমান বিশ্বব্যব্থা ; ১১৫: 








কারেন্সির প্রচলন ঘটে । এখান থেকে নতুন এক ধরনের বাণিজ্য শুরু হয় । আর এর মাধ্যমে 
একদিকে পেপার কারেন্সি, ব্যাংকিং ব্যবস্থা ও বৈশ্বিক কোম্পানিগুলোর উন্নতি হতে থাকে। 
যা পরবর্তীকালে পুঁজিবাদী ব্যবস্থায় রূপান্তরিত হয়। অপরদিকে ব্যবসার আড়ালে ব্রিটেন 
হিন্দুছ্বানের ওপর দখল প্রতিষ্ঠা করে বসে। হিন্দুস্থানের ওপর ব্রিটেনের দখল ছিল পুরো 
বিশ্বে পশ্চিমাদের উত্থানের উৎস । যার বিস্তারিত আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ । 


কিছু এতিহাসিকের মতানুযায়ী মহামারির আরেকটি প্রভাব হলো, এর ফলে ধর্মহীনতা ও 
সেক্যুলারিজম জনগণের মাঝে গ্রহণীয় হতে শুরু করে । এই অবস্থার সুযোগ নিয়ে সেক্যুলার 
দার্শনিকরা ধর্মের ওপর কঠিন অভিযোগ করতে থাকে । তারা বলতে থাকে যে, গির্জা এই 
বিপদকে কাবু করার পরিবর্তে শুধু ধৈর্যের পরামর্শ দিয়েছে। যদি মানুষ ধর্মের আনুগত্য 
না করে এই বিপদ থেকে মুক্তির চেষ্টা করত, তাহলে এই বিপদ থেকে অনেক আগেই 
মুক্তি মিলে যেত। এই চিন্তা পরবর্তী শতাব্দীতে শক্তিশালী হতে থাকে, যা সর্বশেষ ফরাসি 
বিপ্লবের মাধ্যমে গির্জার পরাজয় ও ধর্মহীনতার বিজয়ের মাধ্যমে পূর্ণতা লাভ করে। 


মধ্যযুগ ও ইদিবাদ 


ইউরোপের ইহুদিদের সবচেয়ে বেশি উন্নতি হয়েছিল মধ্যযুগে । তখনকার যুগে ইহুদিরা 
মুসলিমদের আন্দালুসে বসবাস করত । তারা নিজেরাই সেই সময়কে ইহুদিদের সোনালি যুগ 
হিসেবে গণ্য করে । এখানে তারা উত্তর আফ্রিকার মুসলিম এলাকাগুলো থেকে এসেছিল। 
ইহুদিরা ইউরোপে আসার দ্বিতীয় রাস্তা ছিল তুর্কি হয়ে। কিন্তু এই পথে অনেক কম ইহুদি 
ইউরোপে এসেছিল, কেননা তারা মুসলিম-বিশ্বে জিম্মি হিসেবে নিরাপদের বসবাস করতে 
পারলেও খ্রিষ্টানদের হাতে গণহত্যার শিকার হতো । এই দুই রাস্তা দিয়ে আসা ইহুদিদের 
আজ সাফার্ডিক ইহুদি বলা হয়, তারা আজকের সমস্ত ইহুদির বিশ শতাংশ । এরাই বনি 
ইসরাইলের মূল বংশধর ৷ 


ইউরোপের মধ্যে ইহুদিদের সবচেয়ে বেশি আগমন ঘটে মোজলদের রাশিয়ার ওপর 
হামলার পর ৷ তখন তারা রাশিয়া থেকে পলায়ন করে পোল্যান্ড এবং ইউরোপের পূর্বাংশে 
চলে আসে । আমরা পূর্বে আলোচনা করেছি, কাওকাজের খিসার গোত্রের শাসক অষ্টম 
শতাব্দীতে ইন্ুদি ধর্ম গ্রহণ করে নেয়। ইহুদিরা খিসার গোত্রের মধ্যে নিরাপত্তা ও 
নিশ্চয়তার জীবনযাপন করছিল । কিন্তু রাশিয়ার ওপর তাতারদের আক্রমণের ফলে সেখান 
থেকে পলায়ন করে পূর্ব ইউরোপে চলে আসতে বাধ্য হয়। অতঃপর এখান থেকে পুরো 
ইউরোপের মধ্যে ছড়িয়ে পড়ে। রাশিয়া ও পোল্যান্ড থেকে ছড়িয়ে পড়া ইহুদিদেরকে 
আশকানাজি ইহুদি বলা হয়, যারা আজকের সমস্ত ইহুদির আশি শতাংশ । এই আশি 
শতাংশ হচ্ছে মূলত ইহুদি দাবিদার, তারা আসল ইহুদি নয়; বরং খিসার গোত্রের ইহুদি । 


























মধ্যযুগ ছিল ইউরোপের ইহুদিদের জন্য বিপদের যুগ । ইউরোপের খ্রিষ্টানরা ইসা *-কে 
হত্যার চেষ্টার অপরাধের দরুন তাদের ক্ষমা করতে প্রস্তুত ছিল না । তাই ইহুদিদের জন্য 
খ্রিষ্টান এলাকায় থাকা বা সরকারী চাকরি করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল । সেই সময়ের ইহুদিদের 
খ্ৰিষ্টান এলাকাগুলো থেকে দূরে নতুন আবাদি করে বসবাসের নির্দেশ ছিল। সেই ইহুদি 
আবাদিগুলো রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের বার (21919) বলা হতো । এই শন্দটাকে পশু 
ও বদ্ধভূমির জন্য ব্যবহার করা হয়। 





মধ্যযুগের ইউরোপে ইহুদিদের কয়েকবার গণহত্যা করা হয়। এগুলোর তিনটি বড় কারণ 
ছিল: 


- প্রথম কারণ ছিল ইউরোপের ক্রুসেড যুদ্ধে বের হওয়া । যখন ইউরোপে ক্রুসেডার বাহিনী 
যুদ্ধের জন্য বের হয়, তখন এই ক্রুসেডাররা ইউরোপের যেই সমস্ত এলাকার ওপর দিয়ে 
অতিবাহিত হতো, সেখানে ইহুদিদের গণহত্যা করত। 


- দ্বিতীয় কারণ ছিল মহামারি । যখন ইউরোপে মহামারি ছড়িয়ে পড়ে তখন এর জন্য 
ইহুদিদের দায়ী করে তাদের ওপর গনহত্যা চালানো হয়। ইউরোপের প্রায় প্রত্যেকটি 
দেশেই এই গণহত্যা সংঘটিত হয়। 


- তৃতীয় কারণ ছিল চক্রাকারে সুদি ব্যবস্থা, যার মধ্যমে তারা ইউরোপের সমাজকে খণের 
চাপে জর্জরিত করে ফেলত। যখন তাদের জুলুম সর্বোচ্চ পর্যায়ে পৌছাত, তখন সেই 
সমাজ তাদের গণহত্যা করত এবং তাদেরকে দেশত্যাগে বাধ্য করত । এই ধরনের একটি 
প্রসিদ্ধ গণহত্যা ও দেশান্তরের ঘটনা ফ্রান্সের বাদশাহ ফিলিপ দ্যা ফায়ারের শাসনামলে 
ফ্রান্সে হয়েছিল। আরেকটি গণহত্যা ইংল্যান্ডের বাদশাহ এডওয়ার্ডের সময় হয়েছিল এবং 
গণহত্যার পর বেঁচে যাওয়া বাকি ইহুদিদেরকে ইংল্যান্ড থেকে বের করে দেওয়া হয়। 
সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, ইহুদিদের গণহত্যাকারী ব্রিটেন ও ফ্রাসই পরবর্তীকালে 
ইহুদিদের জন্য উসমানিদের হাত থেকে ফিলিস্তিনকে বিজয় করার পাশাপাশি সেখানে 
ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যও সবচেয়ে বেশি সাহায্য করেছিল। 


আর এটাই সেই গোপন রহস্য, যা বোঝা আমাদের এই কিতাবের মূল উদ্দেশ্য । 




















(ক. বর্তমান বিশব্যবস্থা 








ইউরোপের রেনেসা আন্দোলন (১৪৫৩-১৭৮৯ খ্রি.) 


ইউরোপের ইতিহাসের তৃতীয় যুগ, যা আজকের আধুনিক পশ্চিমের আকৃতি ধারণ 
করেছে তাকে রেনেসাঁর যুগ বলা হয়। প্রথম যুগগুলোর মতোই এই নামের ক্ষেত্রেও 
এ্রতিহাসিকদের মধ্যে অনেক মতানৈক্য রয়েছে। এই যুগে ইউরোপের রোমান ক্যাথলিক 
খ্রিষ্টানদের পতন এবং ধর্মহীনতার বিজয় শুরু হয় । তাই খ্রিষ্টান এরতিহাসিকগণ এই যুগকে 
রেনেসার পরিবর্তে ধর্মের প্রতি অসন্তুষ্টির যুগ বলে থাকে। কিন্তু আধুনিক যুগে যেহেতু 
ধর্মহীন ও সেক্যুলারদের শক্তি বেশি, তাই এই পরিভাষা ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়ে যায় । 
ইউরোপের এ্রতিহাসিকগণ এই যুগকে বোঝানোর জন্য রেনেসা শব্দ ব্যবহার করেছে, 
যার বাংলা অর্থ নতুন জন্ম। মোটকথা, এই নাম ও পরিভাষা নিয়ে আমাদের আগ্রহ নেই। 
আমাদের শুধু ইউরোপের ইতিহাস থেকে এতটুকুই জানা যথেষ্ট, যা দ্বারা আজ আমাদের 
দুশমনকে চিনতে ও বুঝাতে পারব এবং উম্মতে মুসলিমার বিরুদ্ধে চলমান চক্রান্তগুলো 
অনুধাবন করতে পারব। তাই আমরা এই যুগের সেই ঘটনাগুলোই বর্ণনা করব, যা 
আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত। 


যদি আমরা রেনেসীর যুগকে অধ্যয়ন করি, যা ১৪৫৩ সাল থেকে প্রায় ফরাসি বিপ্লব অর্থাৎ 
১৭৮৯ সাল পর্যন্ত চলমান ছিল, তাহলে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ও পরিবর্তন দৃষ্টিগোচর 
হবে, যা আজকের নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল । এই যুগের 
সবচেয়ে বড় পরিবর্তন ছিল ইউরোপের জনগণের চিন্তা-চেতনার পরিবর্তন। জনগণের 
মধ্যে এই চিন্তাগত পরিবর্তন দ্বীনের প্রতি অসন্তুষ্টি থেকেই হয়েছিল। যার ফলে তাদের 
মধ্যে ধর্মহীনতার চিন্তাধারা হণ করার হিড়িক পড়ে যায়। যা পরবর্তীকালে যুক্তিবাদের 
আন্দোলনের পথ পাড়ি দিয়ে ফরাসি বিপ্রবের মাধ্যমে ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পর্যন্ত 
পৌছায়। এই যুগে গির্জার সংশোধন আন্দোলন আরও অধিক শক্তিশালী হয়, যা মধ্যযুগে 
ব্যর্থ হয়েছিল । সর্বশেষ মার্টিন লুখারের প্রটেস্টান্ট আন্দোলন সফলতা লাভ করে এবং 
খ্রিষ্টানদের মধ্যে গটেস্টান্ট নামে একটি নতুন দল তৈরি হয়। পরবর্তী যুগে এই দলটি 
ইংল্যান্ড ও আমেরিকাতে শক্তিশালী হয়, যা আজও একই অবস্থায় টিকে রয়েছে। এই 
দলটিকে খ্রিষ্টান ও ইহুদিদের মধ্যে সম্পর্ক ও এক্য স্থাপনকারী হিসেবে গণ্য করা হয়। 
এই যুগেই আমেরিকা আবিষ্কৃত হয় এবং এই রাষ্ট্রটি ্রটেস্টান্ট খরিঁ্টান ও ইহুদিদের জন্য 
সর্বোত্তম আশ্রয়কেন্দ হিসেবে প্রতিষ্ঠিত হয়। অতঃপর এই রাষ্ট্রের মধ্যেই প্রথম ধর্মহীনতার 
বিপ্লব হয়, যাকে আমেরিকান রেত্যুলেশন বলা হয়। 














রেনেসাঁর যুগে ইউরোপের দেশগুলো ব্যবসার উদ্দেশ্যে হিন্দুস্থানে কোম্পানি পাঠায়। 
পরবর্তীকালে এই কোম্পানিগুলোই হিন্দুস্থানের ওপর ইংল্যান্ডের দখল প্রতিষ্ঠা করার মাধ্যমে 
পরিণত হয়। হিন্দুহ্থানের ওপর বিটেনের দখল ছিল আন্তর্জাতিকভাবে পশ্চিমাদের উত্থানের 
মূল উৎদ। এই যুগেই ব্যাপকভাবে ব্যাংক ও কাগুজে নোটের প্রচলন ঘটে, যা পুঁজিবাদী 
ব্যবস্থার ভিত্তি হিসেবে পরিগণিত হয়। বর্তমানে আমেরিকার অর্থনৈতিক ব্যবস্থাকে "মার্কেট 


ইতিহাসের আয়নায় (কি 


ইকোনমি" বলা হয়, যার ভিত্তি হচ্ছে এই ব্যাংক, কারেন্সি ও কোম্পানি । এই পুঁজিবাদী 
ব্যবস্থার বিপরীতে রাশিয়াতে কমিউনিস্ট বিপ্লব শুরু হয়, যার ফলে আমেরিকা ও রাশিয়ার 
মাঝে ৪০ বছরের কোল্ড ওয়ার সংঘটিত হয়। রেনেসার যুগে হোলি রোমান এম্প্যায়ারের 
রাষ্ট্রগুলোর মধ্যে একটি যুদ্ধ শুরু হয়, যা ৩০ বছর পর্যন্ত চলমান ছিল। এই যুদ্ধ শেষ হয় 
ওয়েস্ট ফেলিয়া চুক্তির মাধ্যমে । আর এই চুক্তিই আধুনিক জাতীয়তাবাদী রাষ্ট্রের থিউরি 
সামনে আনে । এই জাতীয়তাবাদী রাষ্ট্রের থিউরি থেকেই ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে 
সীমানা নির্ধারণ করা হয়। প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মুসলিম রাষ্ট্রগুলোর 
বণ্টন এই চুক্তির ভিত্তিতেই হয়েছে। আজকের জাতিসংঘ এই চুক্তির মূলনীতি অনুযায়ীই 
যেকোনো রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে। 


সামনে আমরা এই ঘটনাগুলোই বিস্তারিত আলোচনা করব। 


রেনেীর যুগ ইউরোপে চিন্তাগত পরিবন 


ইউরোপের রেনেসীর যুগ শুরু হয় ১৪৫৩ সালে । এই যুগের শুরু হয়েছে উসমানি সুলতান 
মুহাম্মাদ আল-ফাতিহের কুসতুনতিনিয়া বিজয় থেকে । এই বিজয়ী বাহিনীর জন্য আল্লাহর 
রাসুল % জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন । কনস্টান্টিনোপল বিজয়ের ফলে বাইজেন্টাইন 
সাম্রাজ্য নিঃশেষ হয়ে যায়। এই বিজয় ইসলামি বিশ্বকে যেমন প্রভাবিত করেছিল, তেমনই 
ইউরোপের মধ্যে এই বিজয় অনেক গভীর প্রভাব ফেলেছিল। 


গ্রিক দর্শনের অনেক দক্ষ ব্যক্তিরা এবং মুসলিম-বিশ্বের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক 
শিক্ষা অর্জনকারী খ্রিষ্টানদের অনেক বড় অংশ এই হামলার পর মধ্য ও পূর্ব ইউরোপে 
চলে যায়। এই ব্যক্তিরা প্রথমে ইতালিতে একত্রিত হয় এবং আস্তে আস্তে পুরো ইউরোপে 
ছড়িয়ে পড়ে । তাই রেনেসীর যুগের শুরু ইতালি থেকে হয়। গুরুত্বপূর্ণ বাস্তবতা হচ্ছে, 
এই শিক্ষা অর্জনকারী ব্যক্তিরা আধুনিক শিক্ষা মুসলিমদের থেকেই অর্জন করেছিল; কিন্তু 
তারা ইউরোপে গিয়ে এই শিক্ষাকে ধর্মহীনতার চিন্তাধারার সাথে মিশ্রিত করে পেশ করতে 
থাকে। এর আলোচনা আমরা সামনে করব ইনশাআল্লাহ । 


মুসলিম উম্মাহর কল্যাণকামী ব্যক্তিবর্গ এবং মুজাহিদদের জন্য ইউরোপের ইতিহাসের 
এই যুগকে বোঝা অনেক জরুরি । কেননা মুসলিম-বিশ্ের ধর্মহীন শ্রেণির একটি বিশেষ 
দলিল হচ্ছে ইউরোপের রেনেসার যুগ । ধর্মহীন শ্রেণি এর দ্বারা বোঝানোর চেষ্টা করে, 
ইউরোপের উন্নতির মূল কারণ রেনেসার যুগে ধর্মহীন মতাদর্শকে গ্রহণ করা ও বিজ্ঞানে 
উন্নতি করা। কিন্তু বাস্তবতা এর পরিপূর্ণ বিপরীত। মুসলিমদের পতনের একটি কারণ ছিল 
তাদের দ্বীনি শিক্ষাব্যবস্থাকে ত্যাগ করে পশ্চিমাদের সেই শিক্ষাব্যবস্থাকে গ্রহণ করা, যা 
পশ্চিমারা রেনেসীর যুগে ধর্মবিরোধী চিন্তাধারা মিশ্রিত করে তৈরি করেছিল। আমরা এই 
ব্যাপারে ইতিহাসের সারসংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। 














কৌ বর্তমান বিশ্বব্যব্থা . ১১৯ 





রেনেসীর যুগে যে সমস্ত চিন্তাগত পরিবর্তন হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল, প্রিকের সেই 
পুরাতন দর্শন গ্রহণ করে নেওয়া, যেখানে মানুষের বুদ্ধিকে ইলমে ওহির তুলনায় অগ্রগামী 
মনে করা হতো। মানুষের বুদ্ধির ওপর প্রতিষ্ঠিত সেই থিউরিকে আজকের আধুনিক 
যুগে হিউম্যানিজম (70018101501) বলা হয়। আরেকটি চিন্তাগত পরিবর্তন যা তখন 
আধুনিক শিক্ষা । আধুনিক শিক্ষার অধিকাংশটাই মুসলিম-বিশ্ব থেকে আমদানি হয়েছিল; 
কিন্তু পশ্চিমারা সেই শিক্ষাকে ধর্মহীনতার সাথে মিশিয়ে পড়ানো শুরু করে। অথচ তখন 
মুসলিম-বিশ্বে এই আধুনিক শিক্ষাকেই দ্বীনি মাদরাসাতে আলাদা শাস্ত্র হিসেবে পড়ানো 
হতো। এই সবকিছু মূলত মধ্যযুগে গির্জা ও বাদশাহদের প্রশাসনিক ব্যবস্থার প্রতিক্রিয়া 
ছিল, যারা ইউরোপের জনগণের ওপর জুলুমের রাজত্ব প্রতিষ্ঠা করেছিল । 


ইউরোপে সেব্যুলারিজজের উত্থান 


রেনেসীর যুগের সেক্যুলারিজমের উত্থান বোঝার পূর্বে জরুরি হচ্ছে স্বয়ং সেক্যুলারিজমকে 
বোঝা, যাতে আমরা এর উত্থানকে সঠিকভাবে বুঝতে পারি। অভিধানের তথ্য অনুযায়ী 
সেক্যুলারিজমের অর্থ হচ্ছে ধর্মহীনতা। বাহ্যিকভাবে সাধারণ মনে হওয়া এই শব্দের 
ভেতরে অনেক প্যাচানো দর্শন লুক্ধায়িত রয়েছে। যাকে পশ্চিমা ধর্মীয় বিশেষজ্ঞরা আলাদা 
একটি ধর্মের মর্যাদা দিয়ে থাকে । যেন নিরপেক্ষতার নামে সে নিজেই ‘ধর্মহীনতা'র একটি 
ধর্ম। এই দুর্বোধ্যতাই সেক্যুলারিজম-সংশ্লিষ্ট সমস্যাগুলোর একটি বড় সমস্যা৷ 


দুর্বোধ্যতার প্রথম কারণ হচ্ছে, এটি মানুষের সেই অসম্পূর্ণ বুদ্ধি থেকে আবিষ্কৃত, যার 
দাবি সে সৃষ্টিকর্তা থেকেও বেশি জ্ঞানের অধিকারী । (নাউজুবিল্লাহ) অর্থাৎ যেন সে নিজেই 
নিজের রব। এই দৃষ্টিতে আপনি এটাকে আল্লাহ-প্রদত্ত দ্বীনের বিপরীতে মানবতৈরি ধর্ম 
বলতে পারেন। 


দ্বিতীয় কারণ, সেক্যুলারিজম শুধু একজন ব্যক্তির একটি অসম্পূর্ণ বুদ্ধির ফল নয়; বরং 
বিভিন্ন সময়ের বিভিন্ন অসম্পূর্ণ বুদ্ধির সমষ্টি ৷ 


তৃতীয় কারণ, এ ধর্মের দার্শনিকরা অসম্পূর্ণ বুদ্ধির পাশাপাশি চারিত্রিক দিক থেকেও চরম 
অধ্যপতিত ছিল । যার স্বীকৃতি তারা নিজেরাই দিয়েছে এবং যার ব্যাপারে ইতিহাসও সাক্ষ্য 
দেয়। 


চতুর্থ কারণ, সেক্যুলারিজম শুধু এক বা-দুই যুগেই পূর্ণ আকৃতি ধারণ করেনি; বরং তা 
খ্রিষ্টপূর্ব ৫০০ সালে রোমান ও গ্রিকের মুশরিক সমাজের গুহা থেকে বের হয়ে দুই হাজার 
খ্রিষ্টাব্দ পর্যন্ত আড়াই হাজার বছরের লম্বা সময়ে অনেক পরিবর্তনের ধাপ পাড়ি দিয়ে 
বর্তমান আকৃতিতে এসে দাঁড়িয়েছে। এবং এখনো তা ধারাবাহিক পরিবর্তনের ধাপ পাড়ি 
দিয়ে চলমান রয়েছে। এই ভিত্তিতে বলা যায় এটি ধারাবাহিক পরিবর্তনশীল একটি ধর্ম। 






































ইতিহাসের আয়নায় কৌ 


পঞ্চম কারণ, সেক্যুলারিজমের উন্নতির সবচেয়ে বড় কারণ খ্রিষ্টান ধর্ম ও সমাজের জুলুমের 
পার্শ প্রতিক্রিয়া । এই দৃষ্টিকোণ থেকে এটাকে 'পার্শ-প্রতিক্রিয়ার ধর্মও বলা যায়। 


এই সমস্ত বাস্তবতাকে খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে লম্বা ইতিহাস, বিভিন্ন ধর্ম, বিভিন্ন 
সভ্যতা, পুরাতন ধর্ম, জটিল দর্শন ও অগণিত ব্যক্তির জীবনী অধ্যয়ন করতে হয়। এখানে 
আমরা দুর্বোধ্যতা দূর করে সেক্যুলারিজমকে সহজভাবে পেশ করার চেষ্টা করব। আল্লাহ 
তাআলার কাছে দুআ চাই, তিনি যেন চেষ্টায় সফলতা দান করেন। 


সেক্যুলারিজম একটি বুঝ ও চিন্তা-পদ্ধতির নাম, যেটি এমন বিষয়ে আলোচনা করে, যার 
ব্যাপারে নির্দেশনা কেবল নবিদের শিক্ষা থেকেই পাওয়া সম্ভব । উদাহরণস্বরূপ, মানুষ কী? 
মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে? মানুষ কীভাবে সৃষ্টি হয়েছে? দুনিয়াতে মানুষের কাছে 
নিজের ইচ্ছা অনুযায়ী চলার অধিকার রয়েছে কি না? যদি অধিকার থাকে, তাহলে সেটা 
কতটুকু? এই বিশাল জগৎকে কেন সৃষ্টি করা হয়েছে? এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা কে? এই 
বিশ্বজগতের মালিকের ইচ্ছা কী? মানুষ মারা যায় কেন? মারা যাওয়ার পর মানুষ কোথায় 
যায়? মানুষ মৃত্যুর পর দ্বিতীয়বার জীবিত হয় নাকি নিঃশেষ হয়ে যার? এই প্রশ্নগুলোর 
জবাব শুধুই নবিগণ ওহির ভিত্তিতে দিতেন এবং এই ওহি সমস্ত সৃষ্টিজীবের সৃষ্টিকর্তার পক্ষ 
থেকে আসত। 


কিন্তু যখন এই প্রশ্নগুলোর জবাব মানুষ নবিগণের পরিবর্তে নিজেরাই দেওয়া শুরু করে, 
তখন থেকেই এই ধর্মহীনতার জন্ম হয়। এখানে ইলমে ওহির পরিবর্তে মানুষের বুদ্ধিকে 
গ্রহণ করা হয় এবং এই প্রশ্নগুলোর জবাবের জন্য নবিগণকে ত্যাগ করে দর্শনকে ব্যবহার 
করা হয়। 























সেক্যুলারিজমের কয়েকটি প্রকার রয়েছে। তবে এগুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য 
প্রকার, যা বর্তমান যুগে ইউরোপে প্রতিষ্ঠিত তা হচ্ছে, হিউম্যানিজম বা মানবধর্ম | 
এই হিউম্যানিজমই আজকের ধর্মহীনতার উৎস । এটিই সেই চিন্তা-চেতনা, যা ইউরোপের 
জনগণ, বিশেষ ব্যক্তিবর্গ ও ইউনিভার্সিটিগ্তলোতে জন্ম নিয়েছে এবং এটাই ইউরোপের 
রেনেসী। আমরা যদি ইহুদি ও খ্রিষ্টানদের ইতিহাস অধ্যয়ন করি, তাহলে আমাদের 
সামনে স্পষ্টভাবে বুঝে আসবে যে, তাদের গোমরাহির মূল কারণ ছিল নবিদের বর্ণিত 
নির্দেশনাগুলো ত্যাগ করে উলামায়ে সু'দের কথাকে গ্রহণ করে নেওয়া। উলামায়ে 
সুদের কথাগুলো মানুষের অসম্পূর্ণ বুদ্ধি, চিন্তা ও যুক্তি-তর্ক ব্যতীত আর কিছুই ছিল না। 
সেক্যুলারিজমও মানুষকে হুবহু এই বিষয়ের দিকেই আহ্বান করে । পার্থক্য শুধু এতটুকুই 








৩১. এখানে হিউম্যানিজমের অর্থ মানবধর্ম এবং হিউম্যানের অর্থ মানুষ এই জন্য করা হয়েছে যে, এটি ছাড়া 
বাংলায় পাঠককে বোঝানোর জন্য আর কোনো শব্দ দৃষ্টিগোচর হচ্ছে না। অন্যথায় হিউম্যানের শাব্দিক অর্থ 
কোনোভাবেই মানুষ হয় না। এর বিশেষ অর্থ আছে (যা সামনের অধ্যায়ে বিস্তারিত আসবে) এবং এই বিশেষ 
অথর্টি ব্যাপকভাবে মানুষ শব্দে কখনোই প্রবেশ করে না। এই বিষয়টি মাথায় রাখা আবশ্যক। 


কৌ বর্তমান বিশ্বব্যব্থা ১২১ | 











যে, সেখানে উলামায়ে সু'রা ছিল আর এখানে বুদ্ধিপূজারি দার্শনিক । এই দুটাই মানুষকে 
নিজের অসম্পূর্ণ বুদ্ধির গোলামে পরিণত করে এবং দুই দলের কথা একই পথে পরিচালিত 
করে, আর তা হচ্ছে গোমরাহির পথ । 


ভিউন্যানিজন ৱা সানব্ধর্ন 


খ্রিপৃ. ৪শ সাল থেকে আজ পর্যন্ত সেক্যুলারিজমের বিভিন্ন আকৃতির প্রকাশ ঘটেছে। 
কিন্তু পশ্চিমাদের মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে হিউম্যানিজম। এমনকি 
একসময় সেক্যুলারিজম ও হিউম্যানিজমকে একে অপরের সমার্থক মনে করা শুরু হয়। 
আনুমানিক খ্রি.পৃ. ৩শ সালে গ্রিক দার্শনিকরা বাহ্যিক দুনিয়া নিয়ে বুদ্ধি ও যুক্তি-ভিত্তিক 
গবেষণা শুরু করে। এই দার্শনিকদের কসমোলজিস্ট (09১17019815) বলা হতো । 
কসমোলজিস্টদের গবেষণা শুধু সূর্য, চন্দ্র ও তারকা পর্যন্ত সীমাবদ্ধ ছিল। কয়েক বছর 
পর দার্শনিকদের আরও একটি দল তৈরি হয়, যাদের থিউরি ছিল, যেভাবে সূর্য, চন্দ্র ও 
সামাজিক নীতিমালা নির্ধারণ ও তৈরি করা সম্ভব । দার্শনিকদের এই দলটি সামাজিক বিষয়ে 
নিজেদের বুদ্ধি-ভিত্তিক দর্শন পেশ করা শুরু করে। সময় পার হওয়ার সাথে সাথে তাদের 
হিউম্যানিস্ট বলা শুরু হয়। সেই সময় হিউম্যানিস্ট সেই ব্যক্তিদের বলা হতো, যারা 
মানুষের বিভিন্ন বিষয়ের সমাধান দ্বীন ও ইলমে ওহি ব্যতীত শুধু বুদ্ধি দ্বারাই বের করার 
চেষ্টা করত। চতুর্থ শতাব্দীতে খ্রিষ্টানদের প্রসিদ্ধ পাদরি সেন্ট অগাস্টিন এই মতাদর্শকে 
পরাজিত করে, ফলে এক হাজার বছর পর্যন্ত বুদ্ধিপূজার এই কার্যক্রম নিষ্রিয় হয়ে ছিল। 
শেষ পর্যন্ত মধ্যযুগে তা আবারও মাথা ওঠায় এবং রেনেসীর যুগে এই বুদ্ধিপূজা দ্বিতীয়বার 
পূর্ণ শক্তি নিয়ে সামনে আসে । 


শেষ শতান্দীগ্ুলোতে হিউম্যানিস্ট সেই ব্যক্তিদের বলা হতো, যারা বিশ্বাস করত, এখন 
দুনিয়াতে জীবন পরিচালনার জন্য মানুষের কোনো রবের প্রয়োজন নেই। (নাউজুবিল্লাহ) 
যদি ইলাহ থেকেও থাকে, তাহলে এখন আর তার কোনো প্রয়োজন নেই; বরং মানুষ 
নিজের বুদ্ধির ওপর ভরসা করে নিজের প্রয়োজন পূরণ করে নিতে সক্ষম হয়ে গেছে। 
আধুনিক যুগে হিউম্যানিজমের জনক হচ্ছে জন লক (101) Lo৫ke), ডেভিড হিউম 
(David Hume), ফ্রিডরিখ নিৎশে (Nietzs€he), ভলতেয়ার (Voltaire) ও 
রুশোর (R০॥5৪৫৭৷) মতো দার্শনিকরা । এখানে আমরা এই চিন্তাধারার মূল বিষয়গুলো 
বর্ণনা করে এই চিন্তা ও শিরকের বিচার স্বয়ং পাঠকের ওপর ছেড়ে দেবো । 











১২ ১২২ ইতিহাসের আয়নায় কৌ 


হিউলযানিজলের সারসংক্ষেপ 


আমরা এখানে পয়েন্ট আকারে হিউম্যানিজমের মূল বিষরগুলো আলোচনা করব, যেগুলো 
এদের দার্শনিকদের বক্তব্য থেকে নোট করা হরেছে। 





* মানুষ সৃষ্টির শুরুর দিকে তারা অনভিজ্ঞ এবং বা রের দুনিয়ার ব্যাপারে ভীত ছিল। 
ফলে তারা কোনো আশ্রয়ের জায়গা খুঁজছিল। সেই সময়ে তারা নিজেদের মনের 
মধ্যে ইন্দ্রিয় গ্রাহ্যের উর্ধ্বে এক অদৃশ্য সত্তার আবিষ্কার করে, যার কল্পনা করে তারা 
নিজেদের সান্তনা দিত। এই ধারণাকৃত সত্তাকে তারা নিজেদের সৃষ্টিকর্তা মনে করতে 
থাকে । পরবর্তী সময়ে ধীরে ধীরে মানুষ বিভিন্ন ধরনের সৃষ্টিকর্তা তৈরি করে সেগুলোর 
পূজা করতে থাকে । এভাবেই বিভিন্ন ধর্ম অস্তিত্বে আসে। কিন্তু ফরাসি বিপ্লব পর্যন্ত 
বিশাল সময়ে তারা এতটাই অভিজ্ঞতাসম্পন্ন হয়ে যায় যে, তাদেরকে দিক-নির্দেশনা 
দেওয়ার জন্য এখন কোনো ধর্ম বা রবের প্রয়োজন নেই। 


* মানুষ যদিও স্বাধীন হিসেবে সৃষ্টি হয়েছে; কিন্তু ধর্মের আবিষ্কারের পর তারা এর গোলামে 
পরিণত হয় এবং নিজেরাই নিজেদেরকে সৃষ্টিজীব হিসেবে কল্পনা করতে থাকে । অথচ 
মানুষের কোনো সৃষ্টিকর্তা নেই এবং তারা মাখলুকও নয়। বরং সে হচ্ছে হিউম্যান, যে 
অন্য হিউম্যানের সাথে মিলে হিউম্যানিটি অর্থাৎ মানবতাকে গঠন করে । আর এখান 
থেকেই এই চিন্তাধারাকে হিউম্যানিজম বলা হওয়া শুরু হয়। 




















এখন যেহেতু মানুষ থেকে বড় কোনো সত্তা নেই, তাই তারা কারও অধীন বা 
আনুগত্যশীল নয়। বরং তারা এখন স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ এবং নিজেই নিজের মালিক 
ও একজন স্বেচ্ছাচারী সত্তা । এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানুষের এখন হিউম্যান হিসেবে 
নিজ জীবনের পূর্ণ স্বাধীনতা অর্জিত হয়ে গেছে। এখন সে কোনো ধর্মের আনুগত্যশীল 
নয় বা কোনো বাদশাহর প্রতি নত নয়। স্বাধীনতার এই অধিকারকে ব্যবহার করার 
ক্ষেত্রে তার ওপর কোনো ধরনের বাধ্যবাধকতা আরোপ করা যাবে না। বরং সব 
হিউম্যান, চাই সে পুরুষ হোক বা নারী, যেকোনো রং, বর্ণ, জাতি ও রাষ্ট্র, এমনকি 
হোক যেকোনো ধর্মের, নিজ ইচ্ছাকে পূর্ণ করার ক্ষেত্রে সবাই সমান অধিকার পাবে। 





* সমস্ত মানুষ এখন যেহেতু স্বাধীন, তাই তার সমস্ত কাজের ক্ষেত্রে সে কোনো বহিরাগত 
শক্তি বা নিজের অভ্যন্তরীণ কোনো শক্তির অনুগত নয়। তবে সামাজিক জীবনযাপনের 
জন্য এক হিউম্যান অপর হিউম্যানের সাথে সমঝোতার মাধ্যমে একটি সমাজ 
গঠন করতে পারে। এই সামাজিক সমঝোতার অধীনে সমস্ত হিউম্যানের সম্মিলিত 
প্রচেষ্টাকেই রাষ্ট্র বলা হয়, যা সকল হিউম্যানের সার্বিক স্বাধীনতা রক্ষার জিম্মাদারি 
এহণ করে থাকে । যার ফলে সমস্ত হিউম্যান শুধু প্রশাসনের আকৃতি ধারণকারী এই 
সামাজিক এঁক্যের সামনে জবাবদিহি করতে বাধ্য থাকে । 


কৌ বর্তমান বিশ্বব্যব্া ১২৩ |. 


* আজ পর্যন্ত লিখিত মানব ইতিহাস যেহেতু ধর্মীয় ও রাষ্ট্রীয় শক্তির প্রভাবে প্রভাবান্বিত, 
তাই এখন নতুন আঙ্গিকে ইতিহাস লিপিবদ্ধ করতে হবে । যেখানে শুধু মানবসমাজের 
উন্নতি ও অগ্রগতিকে সামনে রেখে ঘটনাগুলো সাজানো হবে। প্রত্যেক সভ্যতার 
ইতিহাসে লক্ষণীয় বিষয় শুধু এটাই হবে যে, তারা হিউম্যানের উন্নতির জন্য কতটুকু 
চেষ্টা করেছে। সেই সভ্যতা জ্ঞান-বিজ্ঞান ও মানুষের চাহিদাকে কত উঁচু স্তর পর্যন্ত পূর্ণ 
করেছে। এই দৃষ্টিকোণ থেকে যদি ফিরআওনের বংশধর মানবচাহিদাকে পূর্ণতা দিয়ে 
থাকে, তাহলে তাদেরকেই পুরো মানবজাতির মধ্যে হিউম্যানের জন্য মহান হিরো 
মনে করা হবে এবং তাকে কোনোভাবেই অত্যাচারী শাসক হিসেবে গণ্য করা হবে না। 


হিউম্যানিজমের আবিষ্কারকদের চিন্তাধারা থেকে এটা স্পষ্ট হয় যে, হিউম্যানের সংজ্ঞা শুধু 
সেই মানবসত্তার ওপর কোনোভাবেই প্রয়োগ হয় না, যার জন্য আল্লাহ তাআলা পবিত্র 
কুরআনে ‘আবদ বা বান্দা' শব্দ ব্যবহার করেছেন। বরং হিউম্যান হওয়ার জন্য আল্লাহ 
তাআলাকে অস্বীকার করা আবশ্যক । হিউম্যান হারাম ও হালালের বাধ্যবাধকতা থেকে মুক্ত 
এমন এক সত্তা, যে দুনিয়ার যেকোনো ধরনের ইলাহি ধর্ম বা আসমানি মানদণ্ড ব্যতীত 
নিজের চাহিদা অনুযায়ী জীবন পরিচালনা করবে । আরও অগ্রসর হয়ে এই চিন্তা শুধু রব ও 
দ্বীনের অস্বীকার পর্যন্ত সীমাবদ্ধ নয়; বরং স্বয়ং মানুষ নিজেকেই নিজের রব ও ইলাহ হিসেবে 


স্বীকৃতি দিয়ে দেয়। 


যেহেতু রেনের্সার যুগে ইউরোপের খ্রিষ্টান জনগণ, যারা পূর্বে স্বয়ং আল্লাহ তাআলার বান্দা 
ও তার ইবাদতকে নিজেদের জীবনের লক্ষ্য মনে করত, এখন তারা বান্দার সংজ্ঞা থেকে 
বের হয়ে হিউম্যান হয়ে গেছে। তাই তারা গির্জার পরিবর্তে ইউরোপের দার্শনিকদের 
ইবাদত করা শুরু করে। 


























ধর্মহীন শিক্ষান্যৱস্থা 
হিউম্যানিজম বা মানবধর্ম গ্রহণের ফলে ইউরোপের দ্বিতীয় বড় পরিবর্তনটি ছিল, গির্জার 
আধ্যাত্মিক শিক্ষাব্যবস্থার পরিবর্তে ধর্মহীন বস্তুবাদী শিক্ষাব্যবস্থা চালু করা, যা তাদের 
পরিবর্তে আধুনিক স্কুলে পাঠাতে শুরু করে। সেই যুগে স্কুলগুলোতে দর্শন, বিজ্ঞান, গান, 
বক্তৃতা, অঙ্কন, কলা ইত্যাদি বিষয় পড়ানো শুরু হয়। 





ইউরোপ বিজ্ঞানের উন্নৃতি এবঃ ধিষ্টবাদের সাধে দ্বন্দ 


[এখান ছিল সেই বিশেষ বিষয়, যা ইসলামি বিশ্ব থেকে অনুবাদ হয়ে ইউরোপে পৌছে 
৮৭ । ইউরোপ এই বিষয়ের ওপর বিশেষ দৃষ্টি দেয়, যার ফলে রেনেসীর যুগের বিশেষ 
এ)ন। ছিল বিজ্ঞানের উন্নতি। মুসলিম বৈজ্ঞানিক জাবির বিন হাইয়্যান, আল-বিরান, 
হণনে হাইসাম, ইবনে সিনাদের কিতাব অনুবাদ হয়ে ইউরোপে পৌছেছিল। প্লেটো, 
এরিস্টটলের থিউরিকে ভুল প্রমাণিত করার জন্য নতুন নতুন থিউরি সামনে আসছিল। 
খারা এই থিউরিগুলো পেশ করেছিল তাদের মধ্যে ছিল গ্যালিলিও (091150), নিউটন 
(Newton), উইলিয়াম হার্বে (William Harbey), ইয়োহানেস ক্যাপলার 
(Keer), ডেভিড হিউম (Hume) এর মতো বিজ্ঞানীরা ৷ সবচেয়ে চিন্তার বিষয় 
হচ্ছে, যেই বিষয়গুলোতে বৈজ্ঞানিকরা নিজেদের মত পেশ করছিল, মুসলিম বৈজ্ঞানিকরা 
এই মতগুলোই অনেক পূর্ব থেকে বলে আসছিল। মুসলিম-দুনিয়ার বৈজ্ঞানিকরা এই 
থিউরিগুলো বড় বড় আলিমদের সামনে পেশ করত, সেই সাথে অনেক মুসলিম বৈজ্ঞানিক 
নিজেই ছিল আলিম ৷ ইসলাম ধর্ম ও বিজ্ঞানের কোনো দ্বন্দ সেই সময় পর্যন্ত অ্ভিত্বে ছিল 
না। কারণ তখনকার সময়ে আলিমগণ যদি ইসলামি আকিদার সাথে বৈজ্ঞানিক থিউরির 
কোনো বিরোধ দেখতেন, তখন তাতে আপত্তি তুলতেন, ফলে মুসলিম বৈজ্ঞানিকরা সেই 
আপত্তির আলোকে নিজেদের ভুল শুধরে নিতেন। 


দ্বিতীয়ত মুসলিম বৈজ্ঞানিকদের মধ্যে কেউই এই জ্ঞানকে ধর্মহীন পদ্ধতিতে উপস্থাপন 
করেননি; বরং নিজেদের থিউরি ও আবিষ্কারগুলোকে আল্লাহ তাআলার কুদরত ও নিদর্শন 
মনে করতেন। কিন্তু এই জ্ঞান যখন ইউরোপে পৌছায়, তখন ধর্মহীন বৈজ্ঞানিকরা একে 
পরিপূর্ণ ধর্মহীন পদ্ধতিতে পেশ করে বা ধর্মহীন দর্শন মিশ্রিত করে পেশ করে। তারা 
বিজ্ঞানকে আল্লাহ তাআলাকে অস্বীকারের প্রমাণ হিসেবে ব্যবহার করতে থাকে। তারা এই 





















৩২ জইলবা বিজ্ঞান দ্বারা আমরা এখানে প্রকৃতির জ্ঞান উদ্দেশ্য নিয়েছি অর্থাৎ আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে 
চিন্তা করা এবং রগোপনভেদ ও নিদর্শনগুলো বোঝা । এই জ্ঞানকে যদি এই অর্থে নেওয়া হয়ে এবং 
দ্বীনি বিশ্বাসের সীমা অতিক্রম না করা হয়, তাহলে নিশ্চিতভাবে বিজ্ঞান ইসলামের বিরোধী নয়। পনেরো 
শতাব্দীর পর পশ্চিমা ধর্মহীন দার্শনিক ও বিজ্ঞানীরা বিজ্ঞানকে আল্লাহ তাআলাকে অস্বীকার ও ধর্মহীন 
চিন্তাধারা অনুযায়ী প্রণয়ন করে এবং বিজ্ঞানকে ধর্মের বিরুদ্ধে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এই 
সমন্ত জ্ঞান ও বিদ্যা, যা নিশ্চিত কুফুরি ধর্মবিরোধী দর্শন বা মানুষের চাহিদার সীমাহীন বাস্তবায়নকে নিজ 
লক্ষ্য বানিয়ে নেয়_সত্যপন্থী আলিমরা সর্বযুগে এতে বাধা দিয়েছেন এবং দলিলের মাধ্যমে এই বিষাক্ত জ্ঞান 
ও থিউরিকে প্রত্যাখ্যান করেছেন। 

এই কথাও স্পষ্ট, লেখকের বক্তব্যের উদ্দেশ্য এটা নয় যে, মুসলিমরাই বৈজ্ঞানিক গবেষণা শুরু করেছেন 
কেননা, ভ্রিক ও হিন্দে এরও পূর্বে এই জ্ঞান প্রচলিত ছিল। মুসলিমরা সেখান থেকে উপকারী , কার্যকরী 
বিষয়গুলো গ্রহণ করেছেন এবং পরে আরও গবেষণা বৃদ্ধি করেছেন । মুসলিমদের পরে পশ্চিমারা এই জ্ঞানকে 
গ্রহণ করে এবং যেমনটা ওপরে বলা হয়েছে, তারা এটাকে ধর্মহীন বিশ্বাসের সাথে মিশ্রিত করে পুরো 
দুনিয়াতে ছড়িয়ে দেয় । 


কে বর্তমান বিশ্বব্যব্থা ১২৫ | 





জ্ঞানকে খ্রিষ্টান ধর্মকে পরাজিত করার জন্য একটি মাধ্যম হিসেবে ব্যবহার করে। খ্িষ্টবাদ 
যেহেতু ইলমে ওহির ওপর প্রতিষ্ঠিত ছিল না, তাই তাদের কাছে বৈজ্ঞানিকদের থিউরিকে 
ভূল প্রমাণিত করা বা তা প্রতিরোধ করার কোনো জ্ঞান-ভিত্তিক দলিল ছিল না । তাই তারা 
এই থিউরিগুলোকে ধর্মহীনতা ঘোষণা দিয়ে বৈজ্ঞানিকদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয়। 
যাকে ইতিহাসে বিজ্ঞান ও ধর্মের যুদ্ধ বলা হয়। 


ইউরোপে যুক্তিবাদের যুগ 
ইউরোপে যুক্তিবাদের যুগ (২৪0০৭5) মূলত রিফরমেশন আন্দোলনের পর শুরু 
হয়েছিল । কিন্তু আমরা এটাকে চিন্তাগত পরিবর্তনের অধ্যায়ে এই জন্য আলোচনা করছি, 
যাতে ইউরোপের মধ্যে চিন্তাগত পরিবর্তনকে বোঝার ধারাবাহিকতা ঠিক থাকে। খ্রিষ্টান 
ধর্ম ও বিজ্ঞানের মাঝে দ্বন্দের বাহ্যিক ফলাফল ছিল ইউরোপে দার্শনিক ও বৈজ্ঞানিকরা 
মানুষের বিবেককে সকল সত্য-মিথ্যা ও শুদ্ধ-অশুদ্ধের মাপকাঠি ঘোষণা করে বসে। 
এমনকি তারা ধর্মকেও যুক্তির আলোকে পরখ করা শুরু করে দেয়। 























এখানে যুক্তিবাদ বা যুক্তিপূজা দ্বারা উদ্দেশ্য হচ্ছে, যুক্তিকেই সঠিক-বেঠিক নির্ধারণের 
একমাত্র মাপকাঠি বা ভিত্তি বানিয়ে ফেলা । অন্যভাবে বলা যায় যে, ধর্মের ভিত্তি ও উৎস 
মানুষের যুক্তি । এই মতবাদ প্রচারকারীদের মধ্যে অনেক বিজ্ঞানী ও দার্শনিক ছিল। তাদের 
মধ্যে আছে ডেকার্ট, স্পিনোজা, লিবনিজ, জন লক-সহ আরও কিছু দার্শনিক ও বিজ্ঞানী ৷ 
খ্রিষ্টানদের মধ্যে যুক্তিবাদের শুরু মূলত রিফরমেশন আন্দোলন থেকে হয়েছিল । সংশোধন 
আন্দোলনের ফলে বাইবেল ব্যাখ্যার অধিকার সকলের হাতে দিয়ে দেওয়ার পর খ্রিষ্টানদের 
মধ্যে এমন কিছু ধর্মবিরোধী ব্যক্তি সামনে আসে, যারা নিজেদের যুক্তিকে মাপকাঠি বানিয়ে 
বিকৃত ইনজিলের (যাতে অনেক মতানৈক্য, বাস্তবতা-বিরোধী মত ছিল) প্রত্যেকটি কথার 
ওপর প্রশ্ন তোলা শুরু করে। এমনিভাবে দ্বীনের সাথে সম্পৃক্ত প্রত্যেকটি বাক্য; চাই সেটা 
সত্য হোক বা মিথ্যা, সন্দেহের দৃষ্টিতে দেখা শুরু করে। 


যুক্তিবাদের এই চিন্তাধারা সাধারণ-বিশেষ সকল মানুষকেই প্রচণ্ডভাবে প্রভাবিত করে। 
ফলে তারা খ্রিষ্টানদের দ্বীনের সকল উৎস ও প্রত্যেকটি দলিলকে সন্দেহের দৃষ্টিতে দেখতে 
থাকে। এই চিন্তাগত পরিবর্তনের স্বাভাবিক ফল হিসেবে, ইউরোপের সমাজে জীবন 
পরিচালনার মৌলিক দৃষ্টিভঙ্গি, যা গির্জা অনেক শতাব্দী যাবৎ টিকিয়ে রেখেছিল, তা 
পূর্ণ ধ্বংস হওয়া শুরু হয়। তখন ইউরোপের জনসাধারণ গির্জার পাদরিদের বাদ দিয়ে 
ধর্মহীন দার্শনিকদের দিকে যাওয়া শুরু করে। আর ধর্মবিরোধী দার্শনিকরা শুধু বিজ্ঞান ও 
দর্শনের মাধ্যমে তাদের জীবনের সমস্যাগুলো সমাধান করা শুরু করে। মানুষের বুদ্ধি বা 
কল্পনা ও অভিজ্ঞতাকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য করা শুরু হয়। যুক্তি বা কল্পনার বিরোধী 
সকল বিষয়কে অস্বীকার করা শুরু হয়। রেনের্সার যুগে ইউরোপের জনগণ নিজেদেরকে 
সৃষ্টি বা মাখলুক ও মানুষ থেকে স্বয়ং সৃষ্টিকর্তা বা হিউম্যান মনে করতে থাকে। মানবীয় 


























নু ১২৬ ৷ ইতিহাসের আয়নায় . (কী 


খ্‌ 





এবেককে সমস্ত ক্ষেত্রে মূল দলিল ও উৎস হিসেবে গণ্য করা শুরু হয়।** এর ফলাফল 
॥মণ দাড়ায় যে, ইউরোপের সমাজ আল্লাহ তাআলার অস্তিত্ব, আখিরাতের ওপর ইমান 
“ গায়োবের বাস্তবতা যেগুলোর উৎস ছিল একমাত্র ইলমে ওহি, সেগুলোকে অস্বীকার 
গা শুরু করে। আস্তে আস্তে পরবর্তী দুই শতাব্দীতে পুরো ইউরোপের অধিকাংশ মানুষ 
ধ্হীনতাকে গ্রহণ করে নেয় । এটাই ছিল সেই রেনেসীর যুগ, যা পূর্ব থেকেই গোমরাহিতে 
প্ত খ্রিষ্টানদের আরও বেশি গোমরাহিতে ফেলে দেয়। এখানে গুরুত্বপূর্ণ ও চিন্তার বিষয় 
হচ্ছে, এই চিন্তাগত পরিবর্তনগ্তলো জনগণ পর্যন্ত পৌছানোর ক্ষেত্রে মূল ভূমিকা গির্জার 
ণরদ্ধে রিফরমেশন আন্দোলনই পালন করেছিল। 


মাটিন লুখারের সংশোধন আন্দোলন 


আমরা ওপরে বলে এসেছি পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে একদিকে পূর্ব ইউরোপের 
ইতালি থেকে শুরু হওয়া হিউম্যানিজম আন্দোলন আস্তে আন্তে পুরো ইউরোপে আদর্শগত 
পরিবর্তন আনতে শুরু করে এবং জনগণ গির্জা ও বাদশাহদের জুলুমের প্রতিক্রিয়া হিসেবে 
এই পরিবর্তনগুলো গ্রহণ করে নিতে থাকে । অপর দিক থেকে রেনেসীর যুগে গির্জার 
সংশোধন আন্দোলনের নামে একটি বিগ্রব জন্ম নিতে থাকে। হিউম্যানিজম আন্দোলন 
গির্জা ও বাদশাহদের শাসনব্যবস্থার বাইরের আন্দোলন ছিল । আর রিফরমেশন আন্দোলন 
গির্জার অভ্যন্তরের সাথে সংশ্লিষ্ট । রেনেসীর যুগে ইউরোপের মধ্যে গুরুত্বপূর্ণ মতাদর্শিক ও 
রাজনৈতিক পরিবর্তনগুলো সংঘটিত হওয়ার ক্ষেত্রে রিফরমেশন আন্দোলন হিউম্যানিজম 
থেকেও বেশি প্রভাব ফেলেছিল ।০৪ বরং এটা বলা ভুল হবে না যে, সংশোধন আন্দোলন 
ইউরোপে ধর্মহীনতার পথ পরিষ্কারের ক্ষেত্রে চূড়ান্ত ভুমিকা পালন করেছিল । 























৩৩. এখানে এই বিষয়টিও স্পষ্ট, যেভাবে ইসলামে ধর্ম ও বিজ্ঞান (বিজ্ঞান অর্থাৎ প্রকৃতির জ্ঞান) এর কোনো 
দন্দ নেই, তেমনিভাবে বুদ্ধি ও ওহির মাঝে দ্বন্দের কোনো ধারণা বাস্তবে ইসলামে নেই। বুদ্ধি মানুষের নিজের 
বানানো নয়; বরং আল্লাহ তাআলার দানকৃত নিয়ামত এবং কুরআনে আকলকে নিয়ামত হিসেবেই পেশ করা 
হয়েছে এবং তা ব্যবহার করার জন্য বারবার আদেশ দিয়েছে। এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা 
শিক্ষার সাথে আল্লাহ তাআলারই দানকৃত বুদ্ধির দ্বন্দ কীভাবে সম্ভব? সুতরাং বোঝার বিষয় হচ্ছে, মানুষের 
বুদ্ধি অনেক সীমাবদ্ধ এবং তা তখনই সঠিকভাবে ব্যবহার হবে, যখন অকাট্য জ্ঞানের উৎস ওহি অনুযায়ী 
ব্যবহার করা হবে । তাহলে এই বুদ্ধিই মানুষকে রবের পরিচয় প্রাপ্তির স্তরে নিয়ে যাবে । এই কথা আরও স্পষ্ট 
হয় কুরআনে জাহান্নামিদের যে বাক্য উল্লেখ করা হয়েছে তা থেকে, 'তারা বলতে থাকবে যে, যদি আমরা 
শুনতাম বা বুদ্ধি ব্যবহার করতাম, তাহলে অগ্রিবাসীর মধ্যে হতাম না৷’ তাই বুদ্ধি ও ওহির দ্বন্দ সেই সমস্ত 
বোকাদের কাছেই জন্ম নেয়, যারা বুদ্ধি দ্বারা সেই কাজ নিতে চায়, যা বুদ্ধিগতভাবেও আকলের সাধোর 
ভেতর নেই এবং যারা কল্পনা, অভিজ্ঞতা ও অনুভূতির নীতি দ্বারা অদৃশ্যের বিষয়গুলোর ব্যাপারে সঠিক 
ভুলের নিশ্চিত ফয়সালা করতে চায় ৷ যার ফলে সে নিজেই নিজের নির্ৃদ্ধিতার প্রমাণ দেয় । 

৩৪. এর অন্যতম একটি কারণ হলো, এটি ছিল ধর্মের নামে ধর্মহীনতার আন্দোলন । প্রাচ্যবিদদের দারা 
প্রভাবিত হয়ে মুসলিম-বিশ্বে যারা ইসলামকে সংস্কার করার দাবি তুলে কিংবা পোপতন্ের জিগির তলে 
হসলামকে মনমতো ব্যাখ্যার দ্বার উন্মোচন করে দিতে চায়, তাদের আন্দোলনও মুসলিম(দেগ ডান 
রফরমেশনের মতো ভয়ংকর। কারণ এর শেষ ফলাফল হলো দ্বীনের মূল আদর্শ থেকে বেরিয়ে যাও 





ক বর্তমান বিশ্বব্যবস্থা ১৯৭ 


গির্জার সংস্কার আন্দোলনের শুরু মধ্যযুগেই হয়েছিল; কিন্তু সেই চেষ্টাগুলো গির্জা কঠোর 
হস্তে দমন করে। এই আন্দোলনগুলো মধ্যযুগে সফল না হলেও অনেক বড় প্রভাব 
রেখে যায়। রেনেসীর যুগে বৃদ্ধি পাওয়া আন্দোলনগুলো মুলত মধ্যযুগের প্রচেষ্টাুলোরই 
ধারাবাহিকতা ৷ এই চেষ্টাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সফলতা পায় মার্টিন লুথারের সংস্কার 
আন্দোলন, যা পরবর্তী দুই শতাব্দীর ভেতর খ্রিষ্টানদের মধ্যে নতুন একটি দল তৈরি করে। 
মার্টিন লুথারের আন্দোলনের সফলতার ক্ষেত্রে ফ্রান্সের পাদরি ক্যালভিন ও সুইডেনের 
পাদরি জুইংলির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এ জন্য আমরা মার্টিন লুথানের আন্দোলনের 
আলোচনা একটু বিস্তারিত করব ৷ 





মার্টিন লুথার (১৪৮৩-১৫৪৬ খ্রি.) জার্মানির এক শ্রমিক বাবার ঘরে জন্যগ্রহণ করে। 
তার পিতা তার শিক্ষার প্রতি গুরুত্ব দেয় এবং তার ইচ্ছা ছিল বড় হয়ে সে আইনজীবী 
হবে। পরবর্তী সময়ে লুথার তার বইগুলো বিক্রি করে একটি গির্জার যাজক হয়ে যায়ঃ 
কিন্তু সেখানে সে তার আত্মিক প্রশান্তি পাচ্ছিল না। তা সত্তেও গির্জায় তার দায়িত্ব পালন 
করে যেতে থাকে এবং একসময় তাকে পাদরি হিসেবে মনোনীত করা হয়। একবার 
তাকে গির্জার পক্ষ থেকে রোমের প্রধান গির্জাতে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়। সেখানে 
সে পাদরিদের বিলাসী জীবন দেখে প্রচণ্ড ধাক্কা খায় এবং এই ধাক্কা তাকে খ্রিষ্টান ধর্মের 
মূলনীতি নিয়ে দ্বিতীয়বার চিন্তা করতে বাধ্য করে। তার দাবি অনুযায়ী সেই সময় তার 
কাছে রবের পক্ষ থেকে ইলহাম হয়েছিল। ১৫১৭ সালে তার প্রসিদ্ধ 'নাইন্টি ফাইভ থি 
সিস' নামের আর্টিকেলটি প্রচার করে, যা নিয়ে বৈজ্ঞানিক ও ধর্মীয় বৈঠকগুলোতে ব্যাপক 
আলোচনা শুরু হয়। এই আর্টিকেলে গির্জার পক্ষ থেকে পাপ মোচননামা বিলি করা ও 
দুনিয়াবি বিলাসিতার নিন্দা করা হয়। পরবর্তী সময়ে তাকে এই আর্টিকেল প্রচারের কারণে 
বাদশাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য পাঠানো হয়। কিন্তু সে সেখানেও তার মত পাল্টাতে 
অস্বীকার করে । এই অবস্থায় বাদশাহর দরবারের তার এক বন্ধু তাকে শাস্তি থেকে বাচিয়ে 
আনতে সক্ষম হয়। অতঃপর তার বাড়িতে সে কিছু দিন পলাতক হিসেবে অবস্থান করে । 
সেখানে আশ্রয়ে থাকার সময় সে গ্রিক ও হিকু ভাষা থেকে ঝাইবেলকে জার্মানি ভাষায় 
অনুবাদ করে প্রচার করা শুরু করে। যা গির্জার নীতিবিরোধী হওয়ায় তার থেকে পাদরিত্ব 
ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে গৃহবন্দী করে ফেলা হয়। 

















১৫২৪ সালে জাগিরদার ব্যবস্থার বিরুদ্ধে শ্রমিক আন্দোলন হয়, যেখানে শ্রমিক নেতারা 
তার কিছু কথাকে নিজেদের জন্য দলিল হিসেবে ব্যবহার করে। কিন্তু এখানে মার্টিন 
তার রাজনৈতিক স্থাথের অনুকূলে হওয়া সত্তেও এই সব কার্যক্রামের বিরোধিতা করে এবং 
নিজের নিরাপত্তা টিকিয়ে রাখার জন্য জাগিরদারদের সাথে অংশগ্রহণ করে । জীবনের শেষ 
সময়ে অসুস্থ হয়ে যায় এবং পোপতন্ত্রের চাপে সে মারা যায়। 


সে প্রচলিত খ্িষ্টঝাদের মধ্যে যেসব সংস্কারের দাবি পেশ করেছিল, তা ওয়াইক্লিফের 
্রস্তাবনার সাথে অনেকাংশেই মিলে যায়। তার গুরুত্বপূর্ণ দাবিগুলো ছিল : 


২ ১২৮ ইতিহাসের আয়নায় (কটি 


* মানুষের সাথে রবের সম্পর্কের জন্য গির্জা বা পাদরির প্রয়োজন নেই; বরং এই ক্ষেত্রে 
সরাসরি সম্পর্ক সম্ভব। 


* কোনো পাদরির এই ক্ষমতা নেই যে, সে কারোর গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতে 
পৌছিয়ে দিতে পারে। 

* আল্লাহ তাআলা মানুষকে তাওরাত ও ইনজিল এই দুই কিতাবের মাধ্যমেই বিধান 

দিয়েছেন। 

* তাওরাতের বিধানের ওপর আমলের মাধ্যমেই শ্রিষ্টানরা গুনাহ থেকে মুক্তি পেতে 

পারবে। 

কিতাবুল মুকাদ্দাস পড়া ও বোঝার অধিকার সমস্ত খ্রিষ্টানেরই রয়েছে। 

* খ্রটানদের মধ্যে ব্যন্টিজম, আশিয়ারে রব্বানি ও আরও কিছু আচার-অনুষ্ঠান ব্যতীত 


সমস্ত রসম বিদআত । যার মধ্যে সেন্ট ও রাহিবদের কবরের কাছে যাওয়া এবং 
তাদেরকে অসিলা বানানোও অন্তর্ভুক্ত । 


এটাহ ছিল সেই মোড়, যেখানে ইহুদিদের ইতিহাসের ধারাবাহিকতা পুনরায় নতুন 
দিকে ঘুরে যায়। এ ছাড়াও চিন্তার বিষয় হচ্ছে, কয়েকটি বাস্তবতার কারণে প্রটেস্টান্ট 
আন্দোলনের সাথে ইহুদিদের গভীর সম্পর্কের ব্যাপারটি স্পষ্ট হয়। 


প্রথম কারণ ছিল, স্বয়ং মার্টিন লুথারের ব্যাপারে প্রসিদ্ধ ছিল সে বংশীয় দিক থেকে ইহুদি ৷ 














ঘিঙায়ত, সে তার বর্ণিত বিশ্বাসের মধ্যে পূর্বের কিতাব ও তাওরাতের শরিয়তের ওপরেও 
ইমান আনার কথা বিশেষভাবে উল্লেখ ছিল। যাতে ইহুদিদের চিন্তাধারা প্রটেস্টান্ট ধর্মের 
অশখাগারা সহজেই গ্রহণ করে নিতে পারে। 


তৃতীয়ত , এই দলটির আমেরিকাতে ছাপানো বাইবেলের শেষে সংযুক্ত এতিহাসিক চিত্রের 
মধ্যে ইবরাহিম ধ& থেকে নিয়ে বর্তমান ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা পর্যন্ত ইতিহাস লিপিবদ্ধ 


আছে। 





৮ডথত, এই দলটি কার্যক্রমের দিক থেকেও খ্রিষ্টানদের মধ্যে ইহুদিদের সবচেয়ে বড় 
সাহায্যকারী । এ ব্যাপারে ব্রিটেন ও আমেরিকার ইতিহাস সাক্ষী, যেখানে প্রটেস্টান্টদের 
রাজনৈতিক ক্ষমতা অর্জিত হয়েছে। এমনকি এই দলের রাজনৈতিক নেতাদের জায়োনিস্ট- 
খ্রিষ্টান বলা হয়ে থাকে। 


সুতরাং আমরা এটা বলতে পারি যে, মার্টিন লুথারের মুল ভূমিকা সেন্ট পৌলের থেকে ভিন্ন 
ছিল না; যদিও বাহ্যিকভাবে তার আন্দোলন সেন্ট পৌলের মতাদর্শের সাথে সাংঘর্ষিক 
মনে হয়। 








ন্ট বর্তমান বিশব্যবস্থা ১২৯ | 


\ 


77 








ধিষ্টানদের মধ্যে বিভক্তি ও প্রটিস্টান্ট দূলের অস্তিত্ব 


মার্টিন লুখারের আন্দোলন থেকে যদিও পর্যাপ্ত পরিমাণ মানুষ প্রভাবিত হয়েছিল; কিন্ত 
ক্যাথলিকদের রাজনৈতিক ও ধর্মীয় প্রভাবের ফলে সেই সময় এই চিন্তাধারার বাস্তবায়ন 
শুরু হতে পারেনি। পরবর্তীকালে জুইংলি ও ক্যালভিন-সহ কিছু লোক এই আন্দোলনকে 
শক্তিশালী করে। সর্বশেষ এই আন্দোলন প্রটেস্টান্ট দলের নামে রোমের গির্জার বিপরীতে 
একটি আলাদা ধর্মের আকৃতি ধারণ করে । এই দলের প্রতিষ্ঠা খ্রিষ্টানদের মধ্যে বিশাল 
বিভক্তি হিসেবে গণ্য করা হয়। রোমের গির্জা তাদেরকে দমনের জন্য পুরো রাষ্ট্রীয় শক্তি 
ব্যবহার করে এবং তাদেরকে ধর্মহীন ঘোষণা দিয়ে তাদের ওপর নির্যাতন শুরু করে। 
বন্দী ও হত্যা ছাড়াও অগণিত মানুষকে জীবন্ত জ্বালিয়ে দেয়। কিন্তু ইউরোপের অবস্থা 
এতটাই পরিবর্তন হয়ে গিয়েছিল যে, এই আন্দোলন নিঃশেষ হওয়ার পরিবর্তে আরও 
অধিক শক্তিশালী হতে থাকে। 


১৫২৯ সালে যখন ক্যাথলিক চার্চ (1,4010780) লুথারিয়ানদের সাথে তিন বছরের 
সমঝোতা চুক্তির সময় শেষ হওয়ার ঘোষণা দেয়, তখন এই আন্দোলনকে প্রটেস্টান্ট নাম 
দেওয়া হয়। কারণ তখন লুথারিয়ান শাহজাদারা থোটেস্ট করে এবং প্রতিবাদী ইশতিহারে 
স্বাক্ষর করে। প্রোটেস্টান্টের শাব্দিক অর্থ গ্রতিবাদকারী | এখন পারিভাষিক অর্থে এই নাম 
প্রত্যেক সেই সমস্ত দলের জন্য ব্যবহার করা হয়, যারা অর্থডক্স বা ক্যাথলিক গির্জার 
অন্তৰ্ভুক্ত নয়। প্রটেস্টান্টের প্রসিদ্ধ শাখা চারটি, প্রথমটি লুখারিয়ান গ্রুপ, যেটা ইউরোপে 
ইভার্জেলিকা (Evangelical) নামে প্রসিদ্ধ, দ্বিতীয় ক্যালভিনিস্ট (Calvinist) তৃতীয় 
আনাব্যস্টিস্ট (Anabaptist) ও চতুর্থ এঙ্গালিকান (Angalican) | ১৯৯০ সালের হিসাব 
অনুযায়ী সামষ্টিকভাবে সমস্ত ্রটেস্টান্ট দলের সদস্য মিলে হয় খ্রিষ্টানদের পাঁচ শতাংশ ৷ 
কিন্তু বর্তমান হিসাব মুতাবিক তা বৃদ্ধি পেয়ে ৩৭ শতাংশে এসে দীড়িয়েছে। 


ইংল্যান্ডে ইভাঞ্জেলিকা চার্ট প্রতিষ্ঠা (পটেস্টান্ট দলের উত্থান) 


প্রটেস্টান্ট দলের উত্থান তখন হয়, যখন ইংল্যান্ড সরকারীভাবে প্রটেস্টান্ট ধর্ম গ্রহণের 
ঘোষণা দেয়। আর এই ঘোষণা হয়েছিল ইংল্যান্ডের বাদশাহ হেনরি অষ্টমের যুগে । হেনরির 
কোনো ছেলে-সন্তান ছিল না। তাই সে তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে আরেকটি বিয়ে 
করতে চাচ্ছিল । কিন্তু তার সবচেয়ে বড় বাধা ছিল, এই তালাক বাস্তবায়ন হওয়ার জন্য 
রোমের পোপের অনুমতি আবশ্যক ছিল। কেননা, খ্রিষ্টানদের ধর্মের নীতি অনুযায়ী তালাক 
প্রায় হারামের পর্যায়ে ছিল। এমনিভাবে দ্বিতীয় বিয়েও হারাম ছিল । এ ছাড়াও আরও বড় 
সমস্যা হলো, এই রানি ছিল গির্জার অনুগত। 


হেনরি ১৫৩২ সালে গির্জার অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করে নেয়। সেই বিয়েকে গির্জা 
অবৈধ ঘোষণা করে হেনরির ক্ষমতা ছিনিয়ে নেয় এবং ইংল্যান্ডের সমস্ত ধর্মীয় ক্ষমতা 








২| ১৩০: ইতিহাসেরআরনায়. (টি 





উঠিয়ে নেয়। হেনরি যেহেতু শক্তিশালী বাদশাহ ছিল; তাই প্রতিক্রিয়াস্বরূপ ইংল্যান্ডের 
সবচেয়ে বড় গির্জা চার্চ অফ ক্যান্টারবারি__যা রোমান ক্যাথলিক চার্চের অধীনে ছিল 
আইন করে সেটাকে ইংল্যান্ডের বাদশাহর অধীনে নিয়ে নেয়। নিজেই এর প্রধান হয়ে 
ধর্মীয় আচার-অনুষ্ঠান চালু করে দেয়। বাদশাহ এই গির্জার বড় পাদরি হিসেবে নিজেকে 
ঘোষণা করে। এই নতুন গির্জার নাম চার্চ অফ ইংল্যান্ড রাখা হয়। চার্চ অফ ইংল্যান্ড 
রোমের পোপের অধীনে ছিল না; কিন্তু সেই সময় যে আচার-অনুষ্ঠান সেখানে পালন হতো, 
তা রোমান ক্যাথলিক ধর্ম অনুযায়ীই ছিল। চার্চ অফ ইংল্যান্ড রোম থেকে আলাদা হওয়া 
ইউরোপের ইতিহাসে বড় একটি ঘটনা হিসেবে গণ্য করা হয়। এই আলাদা হওয়ার ফলে 
প্রটেস্টান্ট ধর্ম ব্রিটেনের মধ্যে ছড়িয়ে পড়ার সুযোগ পেয়ে যায় । হেনরি ও তার বড় মেয়ে 
মেরি ইংল্যান্ডের গির্জাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে আলাদা করলেও তারা রোমান 
ক্যাথলিক ধর্ম ছাড়েনি । কিন্তু তার দ্বিতীয় মেয়ে এলিজাবেথ প্রটেস্টান্ট ধর্ম গ্রহণ করে 
নেয়। 


প্রশ্ন হচ্ছে এলিজাবেথ কেন প্রটেস্টান্ট ধর্ম গ্রহণ করেছিল? কারণ ছিল রাজনৈতিক । 
রাজনৈতিক কারণে এলিজাবেথ প্রটেস্টান্ট হতে বাধ্য হয়েছিল। যেমনটা আমরা ওপরে 
বলেছি, হেনরি দ্বিতীয় বিয়ে গির্জার অনুমতি ব্যতীত করেছিল; তাই তার বিবাহকে গির্জা 
অস্বীকার করেছিল । এখন যেহেতু বিয়েই বৈধ হয়নি; তাই সেই স্ত্রীর ঘর থেকে জন্ম নেওয়া 
সন্তানকে অবৈধ ঘোষণা করে দেওয়া হয়। আর কোনো বাদশাহর সন্তানকে অবৈধ ঘোষণা 
করা হলে সেই সন্তান বাদশাহির দাবিদার হতে পারে না। সুতরাং এলিজাবেথের পক্ষে 
ক্যাথলিক ধর্মানুষায়ী বাদশাহির দাবিদার হওয়া সম্ভব ছিল না। কিন্তু ্রটেস্টান্ট ধর্মানুযায়ী 
কোনো সমস্যা ছিল না। তাই এলিজাবেথ প্রটেস্টান্ট ধর্মের দিকে ধাবিত হয়। 


হেনরির পর তার মেয়ে মেরি রানি হয়ে চার্চ অফ ইংল্যাডকে পুনরায় রোমান ক্যাথলিক 
গির্জার সাথে মিলিত করার চেষ্টা করে। রোমান ক্যাথলিকদের সাথে মিলিত হওয়ার 
আগ্রহের কারণ ছিল যাতে এলিজাবেথ মেরির মোকাবিলায় বাদশাহির দাবিদার হতে না 
পারে। কিন্তু এলিজাবেথ প্রটেস্টান্ট দলের সাথে মিলে ষড়যন্ত্র করে মেরিকে ক্ষমতাচ্যুত 
করে নিজেই ইংল্যান্ডের রানি হয়ে যায় এবং চার্চ অফ ইংল্যান্ডকে আবারও রোম থেকে 
আলাদা করে ফেলে । এলিজাবেথ একজন শক্তিশালী রানি হিসেবে আত্মপ্রকাশ করে। 
সেই প্রথম রানি, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসার জন্য অনুমতি দেয়। তার রাজত্ব 
প্রায় পঞ্চাশ বছর পরিব্যাপ্ত ছিল। এই পঞ্চাশ বছরের মধ্যে ইংল্যান্ডে প্রটেস্টান্টদের শক্তি 
অনেক বৃদ্ধি পায়। এলিজাবেথের ক্ষমতা রোমান ক্যাথলিক গির্জার শাসনব্যবস্থার জন্য 
অনেক ক্ষতিকর প্রমাণিত হয়। 
































১৬০৩ সালে এলিজাবেথের পর জেমস প্রথম ইংল্যান্ডের বাদশাহ হয়। জেমস রোমান 
গির্জার দিকে ধাবিত ছিল; কিন্তু ইংল্যান্ডের জনগণ এলিজাবেথের যুগে স্বাধীন হিসেবে 
অনেক শক্তিশালী হয়ে উঠেছিল; ফলে জেমস তাদেরকে ততক্ষণাৎ কাবু করতে সক্ষম 


কে বর্তমান বিশব্যব্হা ১৩১ [28327 


ছিল না। তাই জেমস ধৰ্মীয় পরিচয়ের ক্ষেত্রে একটু কৌশলে কাজ করার চেষ্টা করে। 
সেই কৌশল ছিল, প্রটেস্টান্ট ও ক্যাথলিকদের একসাথে নিয়ে চলা । ধর্মীয় পরিচয়ের এই 
কৌশল বাস্তবায়নের জন্য জেমস সাতচল্লিশজন সদস্যের একটি কমিটি গঠন করে। যাদের 
কাজ ছিল ধর্মীয়ভাবে উভয় দলকে একত্রিত করা। কিন্তু ইংল্যান্ডের রোমান ক্যাথলিকরা 
জেমসের এই কার্যক্রমকে ধর্মের মধ্যে বিকৃতি মনে করে বসে এবং তারা এই কার্যক্রমের 
বিরোধী হয়ে যায়। তারা বাদশাহকে হত্যার পরিকল্পনা করে। রোমান ক্যাথলিকরা চক্রান্ত 
করে যে, বাদশাহ যখন পার্লামেন্টে বক্তৃতা দেবে, তখন পার্লামেন্টকে বোমা দিয়ে উড়িয়ে 
দেবে। কিন্তু এই চক্রান্ত প্রকাশিত হয়ে যায়; ফলে বাদশাহ ক্যাথলিকদের বিরোধী হয়ে 


যায়। যার পর প্রটেস্টান্ট দল ইংল্যান্ডে আরও বেশি শক্তিশালী হয়ে যায়। 














জেমসের মৃত্যুর পর চার্লস প্রথম বাদশাহ হয়। সে এই নীতি গ্রহণ করে যে, 'বাদশাহর 
সিদ্ধান্ত মূলত আল্লাহর পক্ষ থেকে আসা আদেশ" যা ছিল রোমান ক্যাথলিকদের 


বিশ্বাস। অন্যদিকে প্রটেস্টান্ট 





আদেশের বহিঃপ্রকাশ । চার্লসের যুগে ইংল্যান্ডের মধ্যে প্রটেস্টান্ট ধর্ম অনেক শক্তিশালী 
হয়ে গিয়েছিল। তারা চার্লসের চিন্তাধারাকে রোমান ক্যাথলিক আদর্শের ধারক মনে করে 


এবং প্রটেস্টান্টদের শাখা “পিউরি 





রিটান' সেনাপতি অলিভার ক্রমওয়েলের নেতৃত্বে চার্লসের 


বির বিরোহকারে। এই বিদ্রোহের ফলে চার্লস প্রথম নিহত হয় এবং ক্রমওয়েন ইংল্যান্ড 
থেকে বাদশাহি প্রথাকে নিঃশেষ করে দেয়। ক্রমওয়েল ছিল ইংল্যান্ডের ইতিহাসের 


একটি গুরুত্বপূর্ণ মোড়। এর মা 





ধ্যমে একদিকে ইংল্যান্ডে রোমান ক্যাথলিকরা দুর্বল হয়ে 





প্রটেস্টান্টরা শক্তিশালী হয়ে যায়। অপর দিক থেকে বাদশাহরা দুর্বল হয়ে পার্লামেন্ট 
শক্তিশালী হয়ে যায় ৷ ক্রমওয়েলের এই বিদ্রোহ দীর্ঘ সময় টিকে থাকতে পারেনি। ১৬৬০ 

















সালে তার মৃত্যুর পর বাদশাহি শাসনব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠিত হয়। কিন্তু ক্রমওয়েল 
ইতিহাসে যে প্রভাব ফেলার দরকার ছিল, তা সম্পন্ন করে যায়। সেই প্রভাবের মধ্যে ছিল, 
প্রটেস্টান্ট দলকে শক্তিশালী করা, পার্লামেন্টকে বাদশাহদের ওপর জয়ী করা। সর্বশেষ 
পরিপূর্ণভাবে এই বিষয়টি ১৬৮৮ সালে সম্পন্ন হয়, যাকে ব্রিটেনের ইতিহাসে ১৬৮৮ 
সালের মহান বিপ্লব’ বলা হয়ে থাকে। 


ইংল্যান্ডে ১৬৮৮ মালের ‘মহান বিপ্লব’ 
(খিষ্টান-ইন্ুদি জোটের প্রথম পদক্ষেপ) 


১৬৮৫ সালে জেমস দ্বিতীয় সিংহাসনে বসে । সে বাদশাহি বিশ্বাসের দিক থেকে 
ক্যাথলিক ছিল এবং বাদশাহের ইচ্ছাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হওয়ার 
বিশ্বাস রাখত। জেমস দ্বিতীয় ইংল্যান্ডকে আবারও ক্যাথলিকদের দিকে নিয়ে যেতে 
চাচ্ছিল। কিন্তু বিটেনের পার্লামেন্টসহ তার মেয়ে মেরি ও তার জামাতা উইলিয়াম ক্যাথ 
লিকদের সাথে মিলিত হতে বাধা দেয়। যার ফলে জেমসের বিরুদ্ধে বিদ্রোহ হয় এবং 
তাকে ক্ষমতাচ্যুত করে হত্যা করা হয়। তারপর মেয়ে মেরি, যে প্রটেস্টান্ট ধর্মের অনুসারী 
ছিল এবং তার স্বামী উইলিয়ামকে সম্মিলিতভাবে ক্ষমতা প্রদান করা হয়। ইংল্যান্ডের 
ইতিহাসে ১৬৮৮ সালের এই বিপ্লবকে 'মহান বিপ্লব’ (Glori০u$ Rev০!ti০॥) বলা 
হয়। ১৬৮৮ সালের এই বিপ্লব শুধু ব্রিটেন ও ইউরোপে নয়; বরং পরবর্তী দুইশ বছরের 
মধ্যে পুরো বিশ্বের রাজনৈতিক অবস্থার ওপর অনেক গভীর প্রভাব ফেলেছিল। গির্জা ও 
বাদশাহদের মধ্যকার দ্বন্দ এবং প্রটেস্টান্ট ও ক্যাথলিক ধর্মের লড়াই, যা মূলত মধ্যযুগ 
থেকে শুরু হয়েছিল, এখন তা আস্তে আস্তে নিজস্ব রং ধারণ করা শুরু করেছে। অতপর 
এই পরিবর্তন ব্রিটেন থেকে বের হয়ে ইউরোপের মধ্যে ছড়ানো শুরু করে। ১৬৮৮ সালের 
বিপ্লব থেকে সৃষ্ট পরিবর্তন ও প্রভাব আমরা নিচে সংক্ষিপ্তাকারে আলোচনা করছি: 


ইংল্যান্ডের সেই বিপ্লুবের ফলে সরকারীভাবে রোমান ক্যাথলিক গির্জার প্রভাব ব্রিটেন থেকে 
সর্বদার জন্য নিরশে হয়ে যায় এবং চার্চ অফ ইংল্যান্ড একটি আলাদা গির্জার আকৃতি ধারণ 
করে। এই ঘটনাকে ব্রিটেনে ক্যাথলিকদের পরাজয় ও প্রটেস্টান্ট ধর্মের বিজয় হিসেবে 
গণ্য করা হয়। তবে ইংল্যান্ডের এই চার্ট পূর্ণভাবে ক্যাথলিকদের বর্জন করেনি, আবার 
পূর্ণভাবে প্রটেস্টান্টকেও আকড়ে ধরেনি। নিজেদের ব্যাপারে তাদের দাবি ছিল, 'এই চার্চ 
ক্যাথলিক ধর্মানুষায়ী প্রতিষ্ঠিত, যেখানে প্রটেস্টান্ট সংশোধনী বাস্তবায়িত হয়েছে।' 


চার্চ প্রটেস্টান্ট নীতিমালা ও পরিভাষা গ্রহণ করে নেওয়ার ফলে ব্রিটেনের মধ্যে বাদশাহদের 
ক্ষমতা দুর্বল হয়ে যায় এবং পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি পেয়ে যায়৷ কারণ “মার্টিন লুথার' 
ও 'ক্যালভিন' এর থিউরিতে 'বাদশাহর ক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ থেকে ন্যন্ত এই 
বিশ্বাসের পরিবর্তে বাহ্যিক ও অভ্যন্তরীণ বাদশাহির ধারণ উপস্থিত ছিল। ফলে শাসনক্ষমতা 
ক্যাথলিক ধর্মমতে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী পরিচালনার বাধ্যবাধকতা রহিত 
হয়ে যায়; বরং তার পরিবর্তে গরটেস্টান্ট সংশোধনীর ভিত্তিতে সেক্যুলার থিউরি অনুযায়ী 
হুকুমত পরিচালনার সুযোগ তৈরি হয়ে যায়, যেখানে খরিষ্টানরা সেক্যুলার নীতিমালা অনুযায়ী 
জীবনযাপন করতে পারবে। শুধু এতটুকুই শর্ত ছিল যে, সেক্যুলার প্রশাসন কোনো 
খরিষ্টানকে তার ধর্মীয় অপরাধের দিকে ধাবিত করতে পারবে না। 























ক. বর্তমান বিশ্বব্যন্থা ১৩৩ | 











তখনকার সময় পরিপূর্ণভাবে পার্লামেন্টের কাছে ক্ষমতা আসেনি; বরং ব্রিটেনের ক্ষমতা 
এক নতুন দিকে চলা শুরু করে। ব্রিটেনের পার্লামেন্টে দুটি অংশ হয়ে যায়। একটি টোরি 
পার্টি ও দ্বিতীয়টি হুইগ পার্টি। টোরি পার্টিকে বাদশাহদের পার্টিও বলা হয়। আর হুইগ 
পার্টিকে পার্লামেন্টের সংবিধানে বিশ্বাসীদের পার্টিও বলা হতো । সময়ের সাথে সাথে হুইগ 
পার্টির নাম লিবার পার্টি ও টোরি পার্টি আজকের কনজারভেটিভ পার্টি হয়ে যায়। এই দুই 
পার্টি আজকেও ব্রিটেনের ক্ষমতার নব্বই শতাংশ দখল করে আছে। 


আদজেরিকা আবিষ্কার ও থটেস্টাল্ট খিষ্টানদেৱ আখয়করন্্ 


আমেরিকা আবিষ্কার হয় ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাসের হাতে ।” আমেরিকা 
আবিষ্কারের পর ইউরোপের দেশগুলো এই নতুন ভূখণ্ডের ওপর ঝাঁপিয়ে পড়ে । আমেরিকা 
মহাদেশের স্বর্ণ ও রূপার ভান্ডার হিংস্র পশুর মতো লুটপাটের ফলে ইউরোপের শিল্প-বিপ্রব 
সম্ভব হয়। ব্রিটেনের পূর্বেই উত্তর আমেরিকাতে পর্তুগাল, উলান্দাজ ও স্পেন অনেক ভূমি 
দখল করে নিয়েছিল; কিন্তু ১৬০৭ সালে ইংরেজরা তাদের আস্তে আস্তে উত্তর আমেরিকা 
থেকে বের করে দেয়। এই শতাব্দীর শেষ পর্যন্ত অধিকাংশ এলাকার ওপর ব্রিটেনের রাজত্ব 
প্রতিষ্ঠিত হয়ে যায়। পরবর্তী সময়ে অষ্টাদশ শতাব্দীর শুরুতে সেই আবাদিগুলোতে বেড়ে 
ওঠা প্রজন্ম ব্রিটেন সাম্রাজ্য থেকে আলাদা হওয়ার আওয়াজ তোলে এবং বিশাল যুদ্ধের 
প্রস্তুতি নেয়। ১৭৭৬ সালে উত্তর আমেরিকার অঞ্চলগুলো ব্রিটেন থেকে স্বাধীনতা অর্জন 
করে নেয় । আর এভাবেই আমেরিকাতে নতুন এক সাম্বাজ্য প্রতিষ্ঠিত হয়। 

















১৬০৭ সালে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ইভাঞ্জেলিকান চার্চ অফ ইংল্যান্ড নিজেদের ক্ষমতা 
প্রতিষ্ঠা করে নেয়, যা ছিল প্রটেস্টান্ট খ্রিষ্টানদের বৈশ্বিক চার্চ । অতঃপর অন্যান্য প্রটেস্টান্ট 
দলের শ্রিষ্টানরাও ইউরোপের নির্যাতন থেকে পলায়ন করে সময়ে সময়ে আমেরিকাতে 
আসতে থাকে । এদের মধ্যে প্রটেস্টান্টদের কট্টর শাখা পিউরিটানও অন্তর্ভুক্ত ছিল, যারা 
১৬২০ সালে ধর্মীয় সফরের মাধ্যমে প্লেমাথ ও ম্যাসচুস্টেস এলাকাতে আবাদ হয়। 





৩৫, আমেরিকা মূলত মুসলিমদের আবিষ্কার। কলম্বাসের বহু আগেই মুসলিম নাবিকরা সেখানে পৌছেছিল। 
এমনকি কলম্বাস মুসলিম ভূগোলবিদদের তৈরি মানচিত্র অনুসরণ করেই আমেরিকার সন্ধান পেয়েছিল। এই 
ব্যাপারে বিস্তারিত জানতে ‘আমেরিকা মুসলিমদের আবিষ্কার" বইটি পড়া যেতে পারে । 


২ ১৩৪ ৷ ইতিহাসের আয়নায় কৌ 


আমেরিকা ইদিবাদী থিষ্টানদেৱ ঘাঁটি স্থাপন 
(ক্ুসেড-ইন্ডদি জোটের দ্বিতীয় পদক্ষেপ) 


ইউরোপে গির্জার নির্যাতনের ফলে প্রটেস্টান্ট দলের সাথে ইহুদিরাও আমেরিকাতে চলে 
আসে। ১৬৩৫ সালে আমেরিকার রোহাড দ্বীপে তাদের সর্বপ্রথম নিদর্শন পাওয়া যায়। 
তবে আমেরিকাতে ইহুদিদের ব্যাপকভাবে আগমন উনবিংশ শতান্দীর মধ্যভাগে হয়েছিল। 
বিশেষ করে ১৮৮১ থেকে ১৯২৪ খ্রি. পর্যন্ত পূর্ব ইউরোপ থেকে ইহুদিরা ধারাবাহিক 
আমেরিকাতে আসছিল। হলোকাস্ট থেকে বাচার জন্য ইহুদিদের আর কোনো বিকল্প ছিল 
না। বাস্তবতা হলো, আমেরিকার ক্ষমতা প্রটেস্টান্ট খ্রিষ্টান ও ইহুদিদের হাতে আজও পর্যন্ত 
অটল রয়েছে। 


যদি সেই যুগের ইতিহাসের বিস্তারিত আলোচনা করে ইউরোপ ও আমেরিকার তুলনা করা 
হর, তাহলে কয়েকটি ফলাফল স্পষ্টভাবে সামনে আসবে : 


* ইউরোপে জন্ম নেওয়া মতাদর্শগ্ুলো আমেরিকাতে আরও অধিক শক্তিশালী হতে 
থাকে। কেননা, সেখানে ক্যাথলিক খ্রিষ্টানদের পক্ষ থেকে কোনো বাধা ছিল না। 
সংকীর্ণ চিন্তাধারা ও কঠোরতা থেকে পলায়ন করেছিল। 

* আমেরিকাতে প্রটেস্টান্ খ্রিষ্টান ও ইহুদিরা পারস্পরিক চিন্তাগত, রাজনৈতিক ও 
সামাজিক সম্পর্ক বৃদ্ধির জন্য শূন্য ময়দান পেয়ে যায়। যার ফলে আমেরিকাতে 
ইহুদিবাদী ক্রুসেড স্কুল অফ থট প্রতিষ্ঠিত হয়, যাকে “নিও কনসারভেটিভ' (২০০ 
Conservatives) বা ‘নিও কন? (০০:0০) বলা হয়। 

* আমেরিকাতে ইউরোপের তুলনায় ধর্মহীন সেক্যুলার বিশ্বাস আরও অধিক উজ্ভ্বলভাবে 
দৃষ্টিগোচর হচ্ছিল। পক্ষান্তরে ইউরোপে এখনো প্রচলিত ধর্মের ঝলক দেখা যায়। 


* আমেরিকাতে শুরু থেকেই বাদশাহি শাসনব্যবস্থা প্রতষ্ঠিত ছিল না। 


ওয়েস্ট ফ্রেলিয়া চুক্তি ও জাতীয়তাবাদী 
রাব্টরমনমুকতর প্রতিষ্ঠা (১৬১৮-১৬৪৮ খ্রি) 


ইউরোপের মধ্যে একদিকে সেক্যুলার চিন্তার বিপ্লব মানুষের মন-ম্তিঙ্ক পরিবর্তন করছিল, 
অপর দিক থেকে সংশোধন আন্দোলন গির্জাকে অভ্যন্তরীণভাবে দুর্বল করে দিচ্ছিল । 
তৃতীয় দিক থেকে প্রটেস্টান্ট নীতিমালা দারা প্রভাবিত হয়ে মানুষ বাদশাহদের থেকে 
বিমুখ হয়ে পার্লামেন্টের দিকে ছুটছিল। অপরদিকে ইউরোপে আরও একটি বুদ্ধ সংঘটিত 
হয়, যা পরবর্তী যুগে বিশ্বের ইতিহাসে খুব গভীর প্রভাব রেখেছিল। এটা ছিল রোমান 














ক বর্তমান বিশ্বব্যব্া : ১৩৫1 











সম্্াজ্যের রাষ্ট্রগুলোর মধ্যে সংঘটিত ৩০ বছরের যুদ্ধ এবং যার ফলে হয় ওয়েস্ট ফেলিয়া 
টুজি। আর এটা ছিল রেনেসীর তৃতীয় গুরুত্বপূর্ণ ঘটনা । এই ৩০ বছরের যুদ্ধের পর নতুন 
জাতীয়তাবাদী রাষ্ট্রের থিউরি সামনে আসে । এই থিউরির গর্ত থেকেই আজকের (দ্বীনের 
উর্ধে) জাহিলি দেশপ্রেমের মতাদর্শ ও আধুনিক জাতীয়তাবাদী বাহিনীর মধ্যে (দ্বীনের 
পরিবর্তে) দেশের জন্য যুদ্ধের আদর্শ অস্তিত্বে আসে। 


যেমনটা মধ্যযুগের অধ্যায়ে আমরা আলোচনা করেছি যে, খ্রিষ্টানদের ইউরোপে উত্থান 
হয়েছিল রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠার মাধ্যমে । এই সাম্রাজ্য ৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। 
রোমান সাম্রাজ্যের ভৌগলিক সীমা সময়ের সাথে পরিবর্তন হচ্ছিল। এর মধ্যে আজকের 
জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স, ইতালি, যুগোস্রাভিয়া, সুইডেন, হাঙ্গেরি, বুহেমিয়া ও স্পেনের 
অনেক এলাকা অন্তর্গত ছুল। এগুলো ছাড়াও অনেক শহর ও রাষ্ট্র আলাদাভাবে যুদ্ধের 
অন্তৰ্ভুক্ত ছিল। সময়ের সাথে সাথে হোলি রোমান এস্প্যায়ার দুর্বল হয়ে পড়ে এবং তার 
অধীন রাষ্ট্রগুলো নিজে নিজেই স্বাধীন হয়ে যায়। 


১৭১৮ সালে রোমান সাত্রাজ্যের রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধের দামামা বেজে ওঠে । এই যুদ্ধকে 
ইউরোপের ইতিহাসে "থার্টি ইয়ারস ওয়ার’ বলা হয়। এই যুদ্ধের কারণগুলো অনেক 
দুর্বোধ্য! এখানে রোমান সাম্রাজ্যের প্রায় সমস্ত রাষ্ট্র অংশগ্রহণ করেছিল। পরবর্তী সময়ে 
সস্রাজ্যের বাইরের রাষটরগুলোও অংশগ্রহণ করেছিল। এতিহাসিকগণ এই যুদ্ধের বড় দুটি 
কারণ বলেছেন, ধর্মীয় ও ভৌগলিক সম্প্রসারণ ধর্মীয় এই জন্য ছিল, কারণ, এই যুদ্ধ 
রোমান ক্যাথলিক ও প্রটেস্টান্ট সন্রাজ্যগুলোর মধ্যে হয়েছিল। এ ছাড়াও রাষ্ট্রগুলোর 
নিজেদের ভৌগলিক সীমা বৃদ্ধি করাও লক্ষ্য ছিল। এই যুদ্ধ শেষ হয় ‘ওয়েস্ট ফেলিয়া" 
নামক প্রসিদ্ধ চুক্তির মাধ্যমে । 


ওয়েস্ট ফেলিয়া চুক্তির অধীনে অনেক প্রটেস্টান্ট রাষ্ট্রের নিজেদের ধর্মীয় নীতিমালা অনুযায়ী 
কাজ করার স্বাধীনতা অর্জিত হয়ে যায়। ফলে এটা ছিল প্রটেস্টান্টদের আরও একটি 
বিজয়। অপর দিক থেকে এই চুক্তির অধীনের হল্যান্ড, সুইজারল্যান্ড, মালান, সুয়াই, 
গিনি, মানছুয়া, ঠাসকেনি, লোকা, এডমিনা, পারমা রাষ্ট্রগুলো স্বাধীনতা অর্জন করে নেয়। 
এই চুক্তি শুধু ইউরোপ নয়; বরং আধুনিক পুরো বিশ্বের ভৌগলিক বিভক্তির উৎস ছিল। 
এই চুক্তি থেকেই নতুন রাষ্ট্র, শহর, ভৌগলিক সীমা নির্ধারণ, দেশপ্রেম, জাতীয়তাবাদ, 
দেশাতৃবোধ এবং জাতীয়তাবাদী বাহিনীর থিউরি ও মতাদর্শগ্ুলো সামনে আসে । অতঃপর 
যখন খিলাফতে উসমানি পতন হয়, তখন এই সূত্ৰই আরব ও তুর্কি জাতীয়তাবাদের 
চেতনা মুসলিমদের মধ্যে তৈরি করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন উসমানি সাম্রাজ্যের 
রাষ্ট্রগুলো স্বাধীন হয়, তখন এই থিউরির ভিত্তিতেই নতুন মুসলিম রাষ্ট্রগুলো অস্তিত্বে আসে । 
আজ মুসলিম উম্মাহ সাতান্নটি রাষ্ট্রে বিভক্ত ৷ সাতান্নটি বাহিনী ও সাতান্নটি জাতীয়তা । 
এই সবের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আজকের নতুন দেশীয় রাষ্ট্রের সংজ্ঞা, 
যা জাতিসংঘে গ্রহণযোগ্য, সেখানে চারটি শর্ত রয়েছে। সর্বোচ্চ সার্বভৌমত্ব, আবাদি, 
ভৌগলিক সীমানা এবং প্রশাসন এই সবগুলোর ভিত্তি এই অভিশপ্ত ওয়েস্ট ফেলিয়া চুক্তি। 



































কে 


রিটেনে পার্লামেন্টের উন্নতি ও উত্থান 


ইউরোপের মধ্যে সর্বপ্রথম ব্রিটেনে পরিবর্তন পরিলক্ষিত হওয়া শুরু হয়। মেঘনা কার্টা 
চুক্তি ব্রিটেনে পার্লামেন্ট-ব্যবস্থার যেই ভিত্তি রেখেছিল, রেনেসার যুগে এই ব্যবস্থা আরও 
বেশি শক্তিশালী হয়ে যায়। যার কয়েকটি কারণ আমরা পূর্বে বর্ণনা করেছি। ১২১৫ সালে 
স্ম্গাট জন প্রথমের সময় মেঘনা কার্টা চুক্তি হয়েছিল, যার ফলে জনগণের জন্য একটি 
পরামর্শ কাউনিল গঠন করা হয়েছিল। কিন্তু যখন তার ছেলে হেনরি তৃতীয় সিংহাসনে 
বসে, তখন তার বিরুদ্ধে ফ্রান্সের এক জাগিরদার সাইমন ডি মন্টফোর্ট বিদ্োহ করে বসে । 
এই বিদ্রোহের পর সাইমন ইংল্যান্ডের একটি এলাকাতে নিজস্ব স্বাধীন হুকুমত প্রতিষ্ঠা করে 
এবং সেই হুকুমতের প্রশাসন পরিচালনার জন্য সে জনগণের প্রতিনিধিদের সম্মিলিত একটি 
পার্লামেন্ট প্রতিষ্ঠা করে। হেনরি তার বিরুদ্ধে বাহিনী পাঠায়, ফলে সাইমন যুদ্ধে মারা 
যায়। কিন্তু সে ইংল্যান্ডে এমন একটি নতুন রীতি চালু করে দিয়ে যায়, যাকে উপেক্ষা করার 
সুযোগ ছিল না। এই প্রথার ফলেই পরবর্তী সময়ে এডওয়ার্ড প্রথম ১২৯৫ সালে পার্লামেন্ট 
প্রতিষ্ঠা করতে বাধ্য হয় । সরকারীভাবে ইংল্যান্ডের মধ্যে এটাই ছিল প্রথম পার্লামেন্ট । 


১৩৪১ সালে এই পার্লামেন্টকে দুটি অংশে ভাগ করে দেওয়া হয় । নবাব ও জাগিরদারদের 
জন্য একটি অংশ, যাকে প্রভুদের ঘর বলা হতো । আর যেখানে জনগণের ফয়সালা হতো, 
তাকে প্রজাদের পরিষদ বলা হতো । ১৫৪৪ সালে প্রভুদের পরিষদের নাম ‘হাউজ অফ 
লর্ভস' রাখা হয়, অন্যদিকে জনগণের পরিষদকে ‘হাউজ অফ কমন্স' রাখা হয়। বর্তমানেও 
ব্রিটেনের পার্লামেন্টে এই দুটি হাউজ উক্ত নামেই রয়েছে। 


এডওয়ার্ড তৃতীয় এর সময় পার্লামেন্টের শক্তি তখন বৃদ্ধি হয়, যখন পার্লামেন্ট বাদশাহর 
অনুমতি ছাড়াই জনগণের ওপর কিছু ট্যাক্স বসিয়ে দেয়। পার্লামেন্ট ও বাদশাহদের এই 
রেষারেষি কয়েক শতাব্দী পর্যন্ত চলমান ছিল। যখন বাদশাহ দুর্বল হয়ে যেত, তখন 
পার্লামেন্ট শক্তিশালী হয়ে যেত। আর যখন বাদশাহ শক্তিশালী হয়ে যেত, তখন পার্লামেন্ট 
দুর্বল হয়ে যেত। বাদশাহ ও পার্লামেন্টের মাঝে এই দ্বন্দ্বের মধ্যে চূড়ান্ত পরিবর্তন আসে, 
যখন ক্রমওয়েল বাদশাহিকে খতম করে পার্লামেন্টকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। অতঃপর 
ইংল্যান্ডে ১৬৮৮ সালের মহান বিগ্রবে পার্লামেন্টের ক্ষমতা আরও বৃদ্ধি পায়। 


জানা থাকা জরুরি যে, ব্রিটেনের এই পুরাতন পার্লামেন্ট ও ব্রিটেনের আজকের গণতান্ত্রিক 
পার্লামেন্টের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। পুরাতন পার্লামেন্ট ধর্ম থেকে স্বাধীন ছিল না 
এবং তা সমাজের নেতাদের কথা ও নীতি অনুযায়ী পরিচালিত হতো । অর্থাৎ তার সদস্য 
হওয়ার পদ্ধতি আজকের মতো অধিকাংশের রায় ছিল না; বরং গ্রহণযোগ্যতা ছিল সদস্য 
হওয়ার মাপকাঠি । তেমনই সদস্য নির্বাচন ‘এক মানুষ এক ভোট’ এই নীতিতে ছিল নাঃ 
বরং জাতির বড় বড় ব্যক্তিত্বরা সরকার নির্বাচন করত । ফরাসি বিপ্রুবের পর এই পার্লামেন্ট 
পূর্ণভাবে নতুন সেক্যুলার গণতান্ত্রিক আকৃতি ধারণ করে । এই বিষয়ে সামনে আরও অধিক 
আলোচনা হবে ইনশাআল্লাহ । 























(কী বর্তমানবিশবব্যব্থা | ১৩৭ 1 





ইউরোপে পুঁজিবাদী ব্যবস্থার উত্থান ও উন্নতি 


ইউরোপের মধ্যে রেনেসার যুগে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছিল অর্থনৈতিক 
ব্যবস্থার মধ্যে অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পরিবর্তন আসার মৌলিক কারণ ছিল ইউরোপের 
গির্জা, বাদশাহ ও জাগিরদার ব্যবস্থার জুলুমের বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া । গির্জার মূল 
শিক্ষা ছিল আত্মীয়তার বন্ধন এবং সমাজের মধ্যে সত্যবাদিতা ও কল্যাণকামিতা। কিন্ত 
বাস্তবে গির্জার পাদরি, বাদশাহ ও জাগিরদার নিজেরাই জনগণের সম্পদ লুটে নেওয়া ও 
জমা করার মধ্যে ব্যস্ত ছিল। তাদের জীবনযাপন দেখে এমনটা মনে হতোই না যে, তাদের 
সাথে আল্লাহ তাআলার দ্বীনের কোনো সম্পর্ক আছে। গির্জা ও তাদের কাজের বৈপরীত্য 
তাদের ধর্মীয় প্রভাব নষ্ট করে ফেলে । আর এর প্রতিক্রিয়াস্বরূপ রেনেসীর যুগে ইউরোপের 
জনগণ প্রত্যেক সেই বিষয়কে গ্রহণ করে নেয়, যা গির্জা ও তার শিক্ষার বিরুদ্ধে ছিল। 


দ্বিতীয় কারণ ছিল, ইউরোপের মধ্যে চতুর্দশ শতাব্দীর মহামারি যাকে “ব্ল্যাক ডেথ' বলা 
হয়। এই মহামারির ফলে ইউরোপে শ্রমিক, ক্রেতা ও উৎপাদনকারী জনগণের পরিমাণ 
অনেক কমে যায় ৷ যার ফলে জনগণ শহরের দিকে স্থানান্তরিত হতে শুরু করে এবং শহরের 
জনগণ নতুন ভূমির তালাশে হিন্দুস্থান ও আমেরিকার দিকে সফর করতে শুরু করে। এই 
মহামারিতে প্রভাবিত হয়ে সেই সময় ইউরোপের প্রশীসনগুলো হিন্দুস্ছানের দিকে নিজ নিজ 
ব্যবসায়িক কোম্পানি পাঠানো শুরু করে। 


ইউরোপের সামাজিক নীতিমালা পরিবর্তনের তৃতীয় কারণ ছিল, প্রটেস্টান্টদের সংশোধন 
আন্দোলন ইউরোপে সফলতা লাভ করা । যার ফলে খ্রিষ্টানদের মধ্যে বস্তবাদ ও দুনিয়াপূজার 
চিন্তা বৈধতা পেয়ে যায়। বাদশাহরা সম্পদ জমা করার অনুমোদন পেয়ে যায়। 




















পুঁজিবাদী চিন্তাধারার বিস্তারিত আলোচনা আমাদের আলোচ্য বিষয় নয় । আমরা এখানে শুধু 
তার মৌলিক থিউরিগুলো উল্লেখ করা জরুরি মনে করছি। 


পুঁজিবাদী ব্যবস্থার মূল থিউরি হচ্ছে, মানুষ সকল কাজ নিজের বস্তুগত ফায়দা ও ব্যক্তিগত 
চাহিদার পূর্ণতার জন্য করে। এর জন্যই সে ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পেশা ও কাজ 
গ্রহণ করে নেয়। তাই সবারই অধিক থেকে অধিক ফায়দা অর্জনের জন্য কাজ করার 
অধিকার লাভ করা উচিত। মানুষ নিজের লাভের জন্য (সেলফ ইন্টারেস্ট) অধিক কাজ 
করার দ্বারা সমাজ অধিক লাভবান হবে । মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে, 
পুঁজি বৃদ্ধি করা ও জমা করা । এই গুঁজি তখনই বৃদ্ধি পাওয়া সম্ভব, যখন মানুষ অধিক থেকে 
অধিক উৎপাদন করা বা ব্যবসা করা এবং পণ্য প্রচারের সুযোগ পাবে। 


২২ ১৩৮: ইতিহাসের আয়নায় কৌ 


উৎপাদন ও ব্যবসার কাজ হচ্ছে, কেউ উৎপাদন বা ব্যবসার জন্য পুঁজি বিনিয়োগ করবে। 
আর অন্য কেউ পণ্য উৎপাদনের জন্য শ্রম দেবে এবং কেউ উৎপাদন ও ব্যবসার জন্য ভূমি 
দেবে। অতঃপর উৎপাদিত দ্রব্য ও ব্যবসায়িক পণ্য বিক্রির ফলে লাভ অর্জিত হবে । এই 
লাভ থেকে শ্রমিক, পুঁজিদাতা, ভূমিদাতা ও ব্যবসায়ী সবাই নিজের অংশ গ্রহণ করবে। 


এই সব কাজের জন্য এমন এক বাণিজ্যিক ব্যবস্থা প্রয়োজন ছিল, যেখানে প্রশাসনের প্রভাব 
অনেক কম থাকবে । অর্থাৎ প্রশাসনের ট্যাক্স কম হবে এবং সমস্ত প্রতিষ্ঠান প্রাইভেটভাবে 
কাজ করবে । এই ব্যবস্থার অধীনে মানুষ স্বাধীনভাবে কাজ করার অধিক থেকে অধিক সুযোগ 
লাভ করবে । ফলে তা প্রতিযোগিতার এক বিশাল ময়দান তৈরি হবে। এই প্রতিযোগিতার 
মাধ্যমে প্রত্যেক ব্যক্তি অধিক থেকে অধিক লাভ অর্জন করতে সক্ষম হবে এবং পুঁজি বৃদ্ধি 
করতে পারবে । এই ব্যবস্থাকেই বর্তমানে স্বাধীন বাণিজ্য বা ফ্রি ইকোনমি বলা হয়ে থাকে। 


এই দর্শন ও থিউরির ওপর ভিত্তি করেই ইউরোপের মধ্যে কোম্পানির ব্যবসা, ব্যাংকিং 
ব্যবস্থা এবং কারেন্সি নোট প্রচলিত হয়, যাকে আজ পেপার কারেন্সি বলা হয়ে থাকে। 
তাই আমরা কোম্পানি, ব্যাংক ও কারেন্সির ইতিহাসে একবার দৃষ্টি দেওয়া আবশ্যক মনে 
করছি। 














ষোড়শ শতাব্দীতে ইউরোপে মহামারি ছড়িয়ে পড়ার দরুন সেখানের প্রায় এক-তৃতীয়াংশ 
মানুষ মারা যায় । যা ইউরোপের জাগিরদার ব্যবস্থার ওপর বিশাল প্রভাব ফেলেছিল। শ্রমিক 
শ্রেণি কমে যাওয়ার ফলে জাগিরদারদের উৎপাদন কমে আসে এবং শ্রমিকদের পারিশ্রমিক 
অনেক বেড়ে যায়। জনগণ কমে যাওয়ার ফলে আমদানি ও রপ্তানি কমে আসে । যার ফলে 
ইউরোপের মধ্যে বাজার কমে যেতে শুরু করে। এই অবস্থার প্রেক্ষিতে ইউরোপের জন্য 
আবশ্যক হয়ে যায় যে, তারা নিজেদের সম্পদ বিক্রির জন্য নতুন বাজার ও প্রয়োজনীয় 
পণ্য ক্রয়ের জন্য সস্তা উপনিবেশ খুঁজে বের করবে । যার ফলে ইউরোপের জাগিরদাররা 
সামুদ্রিক পথে নতুন বাজার ও বাণিজ্যিক এলাকা তালাশে বের হয়, কেননা স্থলভূমির 
রাস্তাগ্তলো সব উসমানিদের অধীনে ছিল। ইউরোপের জাগিরদাররা সামুদ্রিক সফরে 
ব্যবসার থেকে বেশি ঝগড়া-ফাসাদেই লিপ্ত ছিল। যাদের মধ্যে পর্তুগাল, জার্মানি, ফ্রান্স, 
ওলন্দাজ, স্পেন এবং ইংরেজ সবাই শামিল ছিল। তারা সেসব ক্ষুধার্থ ভেড়ার মতো ছিল, 
যারা নিজেদের শিকারকে গাফিল দেখে কেবল তাকেই আহার করে না; বরং পাশাপাশি 
নিজেদের মধ্যে লড়াই করতে থাকে। 


এখান থেকেই কোম্পানির উত্থান হয়, যা মূলত তখনকার সময় ইউরোপের জাগিরদাররা 
ব্যবসার উদ্দেশ্যে গঠন করেছিল। তার মধ্যে একটি কোম্পানি উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া 
কোম্পানির নামে প্রসিদ্ধ হয়। এই যুগকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ইউরোপে সম্পদ 
পুর্জিভূত করার যুগ’ নাম দেওয়া যায়। এই যুগে বিশ্বের সমস্ত সম্পদ এসে পশ্চিমাদের কাছে 


























কী. বর্তমান বিশব্যব্া : ১৩৯ 1:71 











জমা হয়ে যায়। অতঃপর এই কীচামাল ও সম্পদ দিয়ে ব্যবসার জন্য নতুন বাজারের খোঁজে 
ইউরোপের ব্যবসায়ীরা তিনটি এলাকার দিকে অভিমুখী হয়। একটি আফ্রিকা মহাদেশ, 
দ্বিতীয়টি পূর্ব ও দক্ষিণ আমেরিকা মহাদেশ ও তৃতীয়টি পাক-ভারত উপমহাদেশ । শুরুতে 
আফ্রিকার দিকে তাদের লক্ষ্য ছিল না। কেননা, সেই সময় আফ্রিকার বাসিন্দারাও সেখানের 
প্রাকৃতিক সম্পদের ব্যাপারে জানত না। কিন্তু তেল, সোনা, হীরা ও অন্যান্য খনিজ সম্পদ 
আবিষ্কারের পর পশ্চিমারা সেখানে এতটাই শক্তিশালী ক্ষমতা প্রতিষ্ঠা করে যে, আজকেও 
সেখানে সরকার বসানো ও নামানোর ক্ষেত্রে তাদের সরাসরি হাত থাকে । আফ্রিকার মতো 
আমেরিকাও তাদের লক্ষ্য ছিল না। আমেরিকা তো হিন্দুস্থানের সংক্ষিপ্ত রাস্তা খুঁজতে গিয়ে 
হঠাৎ আবিষ্কার হয়ে যায়। তাই সেখানের আদি বাসিন্দাদের রেড ইণ্ডিয়ান বলা হয়। যদিও 
আফ্রিকা বা আমেরিকাকে ইউরোপীরা কম লুটপাট করেনি; কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল 
হিন্দুস্থান। যেখানের শিল্প, অর্থ ও খনিজ সম্পদের ব্যাপারে তাদের খুব ভালোভাবেই জানা 
ছিল। 


ইউরোপ থেকে হিন্দুস্বানে আসার দুটি রাস্তা ছিল। প্রথমটি সংক্ষিপ্ত রাস্তা রোম উপসাগর 
পাড়ি দিয়ে মিশর, সেখান থেকে লোহিত সাগর ও আরব সাগর হয়ে হিন্দুস্থান পৌছানো । 
এই রাস্তা পুরোটাই উসমানিদের অধীন ছিল। দ্বিতীয়টি দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউন ঘুরে 
আরবসাগর হয়ে হিন্দুস্থান পৌছানো । প্রথমটি দিয়ে দুই মাসে আসা-যাওয়া করা যেত; কিন্তু 
দ্বিতীয় রাস্তা দিয়ে আট মাসের অধিক সময় লেগে যেত। দ্বিতীয় রাস্তাটিকে “আশার রাস্তা' বা 
ক্যাপটাউনকে 'উত্তমাশা অন্তরীপ' বলা হয়। কেননা, এখান থেকে ইউরোগীরা নিজেদের 
কোম্পানি সমুদ্রপথে রওয়ানা করিয়ে দিত। এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, 
যে সমস্ত মাঝি সর্বপ্রথম বিলাতিদের হিন্দুস্থান পৌছার ক্ষেত্রে সাহায্য করেছিল, তারা ছিল 
আরব মুসলিম ৷ সর্বপ্রথম হিন্দস্থানে এসেছিল পর্তুগাল, ওলন্দাজ ও ফ্রান্স এবং সর্বশেষ 
এসেছিল ব্রিটেন। কিন্তু পরবর্তী সময়ে ইংরেজরা বাকিদের তাড়িয়ে একাই হিন্দুস্থানের 
ওপর কজা করে নেয়। যদি বলা হয়, বিটেনের হিন্দুস্থান দখল পশ্চিমাদের প্রথম ও দ্বিতীয় 
বিশ্বযুদ্ধ বিজয়, অতঃপর পুরো বিশ্ব দখলের ক্ষেত্রে চূড়ান্ত শক্তি সঞ্চয় ও সাহায্যের ভূমিকা 
পালন করেছিল, তাহলে ভুল হবে না। 


মুসলিম উম্মাহ বিশেষ করে উপমহাদেশের মুসলিমদের থেকে লুষ্ঠিত সম্পদ দ্বারা অষ্টাদশ 
শতাব্দীর শেষে ও উনবিংশ শতাব্দীর শুরুতে ইউরোপ ও আমেরিকাতে শিল্প-বিপ্রব হয়। 
এই সম্পদের মাধ্যমে কোম্পানিগুলো ইউরোপে নতুন নতুন কারখানা চালু করা শুরু 
করে। এই কারখানাগুলোতে সত্তা শ্রমিকের জন্য আফ্রিকার উপকূলীয় এলাকাগুলোতে 
হামলা করে লক্ষ লক্ষ কালো মানুষকে গোলাম বানিয়ে এনে তাদের দিয়ে ফ্রি কাজ 
করিয়ে নিত। বাস্তবে পশ্চিমাদের বস্তুগত উন্নতি হিন্দুহানের সম্পদ ও আফ্রিকার শ্রম এবং 
আমেরিকার ওপর অবৈধ দখলের ফলেই হয়েছিল । এই উৎপাদিত পণ্যকে বৈশ্বিক বাজার 
পর্যন্ত পৌছানোর পথে খিলাফতে উসমানিয়ার আকৃতিতে একটি বড় বাধা বাকি রয়ে 
গিয়েছিল। শুধু স্থল ও জলের গুরুত্বপূর্ণ রাস্তাই নয়; বরং উসমানিদের নিয়ন্ত্রণাধীন পুরো 









































ইসলামি বিশ্বও একটি বড় বাজার ছিল। পশ্চিমারা ষড়যন্ত্র করে ১৯২৪ সালে খিলাফতকে 
ধ্বংস করার পর এই বাধাও দুর হয়ে যায়। তারপর নতুন শাসনব্যবছার অধীনে মুসলিম 
উম্মাহকে পঞ্চাশের অধিক ছোট ছোট জাতীয়তাবাদী রাষ্ট্রে বিভক্ত করে দেয় এবং সেই 
রাষ্ট্রগুলোর বাজার পর্যন্ত পৌছার রাস্তা তৈরি করে নেয়। আর এভাবেই ইউরোপ বৈশ্বিক 
বাজারের ওপর দখলদারিত্ব প্রতিষ্ঠা করে নেয়। 


এই সময়ে এসে পশ্চিমাদের সামনে কয়েকটি সমস্যা দেখা দেয়। পশ্চিমাদের পরিভাষা 
অনুযায়ী তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো নিজেদের বাজারে বহিরাগত পণ্য আমদানির ওপর 
শক্তিশালী বাধা ও মোটা অংকের ট্যাক্স বসিয়ে রেখেছিল। যার ফলে ১৯২৯ সালে 
উৎপাদন বৃদ্ধির সাথে সাথে সেই পণ্যগুলো বিক্রি না হওয়াতে পশ্চিমা কারেপির মূল্য- 
স্ফীত হয়ে যায়। তখনও পুঁজিবাদী রাষ্ট্রগুলো এই সমস্যা থেকে বের হতে পারেনি, এর 
মধ্যেই রাশিয়ার সমাজ-বিপ্লব এবং ইউরোপে জার্মানির ফ্যাসিবাদী নাজি বিপ্লব পুঁজিবাদী 
ব্যবস্থাকে আঘাত করে। অতঃপর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেখানে জার্মানি পরাজিত হয়। 
এই সব সমস্যার ফলে ইউরোপ বিশ্বের নেতৃত্বের দৌড়ে পিছিয়ে যায়। এরপর আমেরিকা 
ও রাশিয়া বিশ্বের দুটি বিশাল পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। 


রাশিয়া ও আমেরিকার কোল্ড ওয়ার ছিল মূলত এক প্রকারের বাণিজ্যিক যুদ্ধ ৷ এই বাণিজ্যিক 
যুদ্ধে পুঁজিবাদী পশ্চিমা কোম্পানিগুলো অগ্রগামী হয়ে যায় এবং এক শতাব্দীর মধ্যে তারা 
নিজেদের এতটাই শক্তিশালী করে ফেলে যে, তারা তখন উৎপাদিত পণ্যকে বৈশ্বিক বাজার 
পর্যন্ত পৌছানোর সব সুবিধা ও মাধ্যমের ওপর পরিপূর্ণ কজা প্রতিষ্ঠা করে নেয়। এই শত 
বহরে কোম্পানির কাজের পদ্ধতি ও ধরনের মধ্যে কয়েকটি পরিবর্তন এসেছে। জাতীয় ও 
আঞ্চলিক কোম্পানি, আন্তর্জাতিক কোম্পানি ও সরকারী কোম্পানি ইত্যাদি কাঠামো এই 
অস্তিত্ব লাভ করেছে। আজকের নিউ ওয়ার্ল্ড অর্ডারের যুগে আন্তর্জাতিক কোম্পানিগুলো 
দেশীয় কোম্পানিগুলো থেকে অনেক বড় হয়ে গেছে। এর বিস্তারিত আলোচনা বইয়ের 
দ্বিতীয় অংশ নিউ ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে করা হবে ইনশাআল্লাহ। 


ব্যাংকের হতিহাস 


একটি সুসংহত ব্যবস্থার প্রয়োজন ছিল । আর এই প্রয়োজন থেকেই ব্যাংক ও কারেন্সির 
নতুন পদ্ধতি জন্য হয়। ইউরোপে ব্যাংকের শুরু মূলত ক্রুসেড যুদ্ধ থেকে হয়েছে, যখন 
খ্রিষ্টান বাহিনীর সেনাদের বেতন পৌছানোর জন্য গির্জার পক্ষ থেকে নাইটদের দায়িত্ব 
দেওয়া হয়, যাদের নাইট টেস্পলার বলা হতো । এই ব্যবদ্থা সীমাবদ্ভাবে প্রতিষ্ঠিত ছিল। 
আধুনিক ইউরোপে ব্যাংক ও কারেন্সির শুরু ইহুদি মুদ্বাব্যবসায়ীদের থেকে হয়েছিল, 
যাদের ব্যবসা ব্যতীত অন্য কোনো পেশা গ্রহণের অনুমতি ছিল না। ব্যবসায়ীরা তাদের 
স্বর্ণ, রূপার কয়েন ও দামি বন্তগুলো এদের কাছে গচ্ছিত রেখে তাদের থেকে রশিদ নিয়ে 




















ক বর্তমান বিশবব্যবস্থা ১৪১ | 








দিত। বিক্রেতা ব্যবসায়ীর এই রশিদ নিয়ে মুদ্রাব্যবসায়ীর কাছে গেলে সে তাকে সেই 
পরিমাণ স্বর্ণ আদায় করে দিত। 


একসময় ইহুদি সুগ্রাব্যবসায়ীরা দেখল, অনেক কম লোকই নিজেদের স্বর্ণ ওঠানোর 
জন্য তাদের কাছে আসে । কারণ তারা যখন ব্যবসার ক্ষেত্রে এই রশিদ ব্যবহার করে, 
তখন রশিদ হাসিলকারী স্বর্ণ না উঠিয়ে এই রশিদকেই আরও সামনে বাড়িয়ে দিত, তথা 
আরেকজনের কাছে হস্তান্তর করে দিত । বিনিময়ের মাধ্যম হিসেবে এভাবে একের পর এক 
হস্তান্তর হতেই থাকত। 


যার ফলে আস্তে আস্তে মুদ্রাব্যবসায়ীদের কাছে অনেক বেশি স্বর্ণ জমা হয়ে যায়। কেননা, 
শুধু ২০% বা তার থেকে কম ব্যক্তিরা হুর্ণ নিতে আসত। তাই মুহ্বাব্যবসায়ীরা ২০% 
ব্যক্তিকে দেওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ রেখে বাকিগুলো সুদি লোন বা খণের জন্য 
ব্যবহার শুরু করে। এভাবেই একসময় মুদ্রাব্যবসায়ীরা একে প্রাতিষ্ঠানিক রূপ প্রদান করে 
এবং সেটাই ছিল বর্তমান ব্যাংকের প্রাথমিক রূপ । 








সময়ের সাথে সাথে প্রশাসনও এই ব্যবস্থাকে গ্রহণ করা শুরু করে। প্রশাসন তাদের রাষ্ট্রীয় 
সম্পদ এই ব্যাংকগুলোতে জমা করত এবং প্রয়োজনের সময় সেখানে তাদের মুল সম্পদের 
থেকেও বেশি যত ইচ্ছা খণ নিত। যার ফলে এই প্রতিষ্ঠানগুলোর রাষ্ট্রীয়ভাবে আইনগত 
বৈধতা অর্জিত হয়ে যায়। দেখতে দেখতে ইউরোপের সমস্ত রাষ্ট্রে ব্যাংকের শাখা খুলে 
দেওয়া হয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেহেতু এই প্রতিষ্ঠানগুলো মুদ্রাব্যবসায়ী 
থেকে ব্যাংকে পরিবর্তন হয় এবং মুদ্রাব্যবসায়ীদের অধিকাংশই ছিল ইহুদি, তাই আজ 
বিশ্বের ৮০% এর বেশি ব্যাংকের মালিক ইনুদি। এই ব্যাংকগুলো বিশ্বের সমস্ত জাতি, 
বিশেষ করে মুসলিম উম্মাহকে গোলাম বানানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 
১৬০৯ সালে সর্বপ্রথম ব্যাংক হল্যান্ড খোলা হয়। ১৬৯৫ সালে ইংল্যান্ডে ব্যাংক খোলা 
হয়। তারপর ধারাবাহিকভাবে ব্যাংকিং প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়ে ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া ও 
রাশিয়াসহ সব রাষ্ট্রেই ব্যাংকের কার্যক্রম শুরু হয়ে যায়। 


পরিভাষায় কারেন্সি বলা হয় কোনো জিনিস ক্রয় ও বিক্রয়ের মাধ্যমকে ৷ ইসলামি শরিয়াহতে 
এটাকে সামান বা মূল্য বলা হয়ে থাকে। পূর্বযুগে স্বর্ণ ও রূপা কারেসি বা মূল্য হিসেবে 
ব্যবহার হতো । ইসলামি ফকিহরাও এই দুটিকে হাকিকি সামান বা মূল্য হিসেবে গণ্য 
করেছেন। অর্থাৎ যেকোনো জিনিসের মূল্য স্বর্ণ বা রূপার পরিমাণের দ্বারা নির্ধারণ হতো । 
ইসলামি সমাজে প্রকৃত মূল্য হিসেবে স্বর্ণ ও রূপার কয়েন দিরহাম ও দিনার প্রচলিত ছিল। 
বিভিন্ন জাতি স্বর্ণ ও রূপা জমা করার ক্ষেত্রে বিভিন্ন মাধ্যম ব্যবহার করত। বনি ইসরাইল 
মিশর থেকে বের হওয়ার সময় স্বর্ণ ও রূপা অলংকারের আকৃতিতে জমা করেছিল। এখনো 
এগুলোকে সংরক্ষণ করার জন্য অলংকার বা ইটের আকৃতি দেওয়া হয়ে থাকে। 

















৪ 





ইউরোপে স্বর্ণের কারবারের সাথে সংশ্লিষ্ট মুদ্রাব্যবসায়ীরা প্রধানত ইহুদিরা ছিল। তারা 
অধিকাংশই ব্যবসাকে পেশা হিসেবে নিত, ফলে অন্য জাতির প্রভাবশালীদের মধ্যে 
সহজেই প্রবেশ করতে পারত । মুদ্রা ও প্রভাবশালীদের মধ্যে সম্পর্ক খুব গভীর ছিল। 
জনগণ নিজের উপার্জিত সম্পদ সংরক্ষণের জন্য মুদ্রাব্যবসায়ীদের কাছে অতিরিক্ত স্বর্ণ 
জমা রাখত । যার গ্রমাণদ্বরূপ মুদ্রাব্যবসায়ীরা তাদেরকে এই স্বর্ণের রশিদ দিত। একসময় 
ব্যবসায়ীরা মূল্য আদায়ের জন্য স্বর্ণের পরিবর্তে এই রশিদ পেশ করা শুরু করে । রশিদের 
মালিকের উচিত ছিল মুদাব্যবসায়ীর কাছে গিয়ে রশিদের বিনিময়ে জমাকৃত স্বর্ণ নিয়ে 
নেওয়া কিন্ত ব্যবসায়ীরা সহজতার জন্য এই রশিদকেই ব্যবসার ক্ষেত্রে পরবর্তী লেনদেনে 
ব্যবহার করে ফেলত। আর এভাবেই রশিদগুলো দ্বর্-রূপার পরিবর্তে প্রচলিত কারেন্সি 
হিসেবে ব্যবহার হওয়া শুরু হয়। এই রশিদগুলো বর্তমানের কারেন্সি নোটের প্রাচীন রূপ 
ছিল। এই রশিদ মুদ্রাব্যবসায়ী ও সাধারণ ব্যবসায়ীদের মধ্যকার স্মরণীয় হিসেবে ব্যবহার 
হওয়ার কারণে ‘নোট’ বলা শুরু হয়। পূর্বে যেহেতু এই কারেশির বিপরীতে স্বর্ণের মজুদ 
থাকা আবশ্যক ছিল। তাই আপনি আজও অধিকাংশ নোটের মধ্যে এই লেখা দেখতে 
পাবেন, 'রাষ্ট্রীয় ব্যাংক চাহিবামাত্রই ইহার বাহককে ৫০০ টাকা দিতে বাধ্য থাকিবে ।' 
অর্থাৎ রাষ্ট্রীয় জামানত থেকে এই কারেগি জারি হয়েছে। যাতে রাষ্ট্রীয় ব্যাংকের গভর্নরের 
দত্তখত আছে। লেখাটিতে ‘ইহ!’ দ্বারা উদ্দেশ্য নোট এবং 'টাকা' দ্বারা উদ্দেশ্য স্বর্ণ বা 
রূপার কয়েন। 


এনলাইটিন্ন্ট আন্দোলন (১৬৭৫-১৭৮৯ থ্রি) 


ইউরোপে মধ্যযুগে সংগঠিত হিউম্যান রাইটস এবং বিজ্ঞান বনাম ধর্মের ছন্দে যুক্তিকে 
ইলমে ওহির বিপরীতে দলিল হিসেবে গণ্য করা হতো । এখন ইউরোপের দার্শনিকরা 
নিজেদের অসম্পূর্ণ বুদ্ধির ভিত্তিতে এই ফয়সালা দেয় যে, মানুষ স্বাধীন হিসেবে জনা 
নিয়েছে; কিন্তু ধর্ম ও বাদশাহরা এদেরকে গোলাম বানিয়ে রেখেছে। ধর্ম একটি অন্ধকার, 
যা মানুষকে গুনাহ-সাওয়াব, হারাম-হালাল্‌ এবং আখিরাতের জবাবদিহির কথা বলে 
আবদ্ধ করে রাখে । এই অন্ধকারকে অস্বীকার করাই আলোকিত চিন্তা বা বুদ্ধির যুক্তি। 
American History (by James Henretta and others ১৯৯৩) বইয়ের ১১৩ পৃষ্ঠায় 
লেখক (i৪০০) এনলাইটেনমেন্ট আন্দোলনের ব্যাপারে লিখেছে: 





























‘এই আন্দোলনের সমস্ত দার্শনিক চারটি মূলনীতির ওপর একমত্য হয়েছিল : 
* প্রথমত, এই কথার ওপর বিশ্বাস রাখা যে, মানুষের যুক্তিই চূড়ান্ত দলিল । 


* দ্বিতীয়ত, এই দুনিয়া প্রাকৃতিক স্বাভাবিক নীতিমালার ওপর চলমান । (এখানে অদৃশ্য 
কারও হস্তক্ষেপ নেই) 











* তৃতীয়ত, রাষ্ট্র শাসনে সব ধরনের ইলাহি বিধানের ক্ষমতাকে প্রত্যাখ্যান করা । 
৪ চতুৰ্থত, সমাজের ধারাবাহিক উন্নতি ।*৬ 


এনলাইটেনমেন্ট আন্দোলনের দ্বারা উদ্দেশ্য হচ্ছে, সেই সমস্ত চিন্তা ও সংস্কৃতির প্রতি 
ধাবিত হওয়া, যা ফরাসি বিপ্লবের পূর্বে অষ্টাদশ শতাব্দীতে ইউরোপ ও আমেরিকাতে 
চালু হয়েছিল। এই পরিভাষা সেই সময়ের চিন্তাবিদরা তৈরি করেছিল । যারা মনে করত, 
“তারা মূর্খতা ও অন্ধকারকে দূর করে বুদ্ধি, বিজ্ঞান ও মানবতার সমন্বয়ে গঠিত আলোকিত 
যুগের দিকে এগিয়ে যাচ্ছে ।’ এনলাইটেনমেন্ট আন্দোলনের শুরু সপ্তদশ শতাব্দীতে ডেকার্ট 
ও স্পিনোজার মতো যুক্তিবাদী দার্শনিক, থমাস হবস ও জন লকের মতো রাজনৈতিক 
দার্শনিক এবং পিয়ার বেইলারের মতো সন্দেহবাদী থিউরি প্রচারকদের হাতে হয়েছিল। 
এই সমস্ত দার্শনিক সামষ্টিকভাবে মানববুদ্ধির শক্তির ওপর বিশ্বাস রাখত ৷ 


এই যুগের দার্শনিকরা আইজ্যাক নিউটনের গতিসূত্র আবিষ্কারের ফলে অনেক প্রভাবিত 
হয়েছিল । কারণ তাদের যুক্তি ছিল, “মানুষ যদি বিশ্বগৎ নিয়ে চিন্তা করত, তাহলে তারা 
সমস্ত সৃষ্টিজীব ও মানুষের জীবনযাপনের নীতিমালা আবিষ্কার করতে পারত। সেই সাথে 
বুদ্ধিকে সতর্কতার সাথে ব্যবহার করে জ্ঞান-বিজ্ঞান, এমনকি নৈতিক মানদণ্ডের ভেদ 
জানাও সম্ভব।' জন লকের দর্শন যুক্তিবাদের মধ্যে এই কথা বৃদ্ধি করে যে, বৈজ্ঞানিক 
বিষয়গুলো বাদিহি (প্রকাশ্য সত্য) নয়; বরং তা স্পষ্ট জ্ঞান-বুদ্ধির মাধ্যমে কল্পনা ও 
অভিজ্ঞতা থেকে অর্জিত হয়। অতঃপর এর থেকে অর্জিত সঠিক জ্ঞান-দ্বারা মানুষ নিজের 
প্রকৃতিকে উন্নতি করতে সক্ষম। অর্থাৎ ধর্মীয় কিতাবের পরিবর্তে মানবপ্রকৃতি নিয়ে 
গবেষণা করে সার্বিক সত্য অর্জন করা সম্ভব। 


এই সমস্ত দার্শনিকদের দৃষ্টিতে গির্জা, বিশেষ করে ক্যাথলিক গির্জা হচ্ছে সেই শক্তি, 
যারা সমস্ত বুদ্ধিকে গোলাম বানিয়ে রেখেছিল। এই দার্শনিকদের কয়েক জন ধর্মকেও 
মেনে নিয়েছিল এবং আল্লাহ ও আখিরাতের ওপর বিশ্বাস রাখত। কিন্তু এই ধর্ম গ্রহণ 
আল্লাহ তাআলার আদেশ কিংবা ধর্মীয় গ্রন্থের নির্দেশনার কারণে ছিল না; বরং যেহেতু এই 
বিষয়গুলো তাদের যুক্তিতে ধরেছিল, তাই সেগুলো গ্রহণ করে নিয়েছিল। তাদের কয়েক 
জন এমন প্রভুর ওপর ইমান রাখত, যিনি মাখলুকাতকে সৃষ্টি করার পর কোনো বিষয়ে 
বাধ্যবাধকতা আরোপ না করে মুক্ত ছেড়ে দিয়েছেন। তাদের কাছে আখিরাতের ধারণাও 
এমন যে, আখিরাতের শান্তির সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নেই। দুনিয়াবি সফলতা 
আখিরাতের ওপর নির্ভর নয়। এখানে পার্থিব সফলতাই সবকিছুর মূল। 


এনলাইটেনমেন্ট আন্দোলন মুলত আলাদা কোনো বিশেষ চিন্তার নাম নয়; বরং এটি একটি 
চিন্তা পদ্ধতি। আর তা হচ্ছে, মানুষের সমস্ত বিশ্বাস ও চিন্তা এবং নৈতিকতাকে বিবেক 





























৩৬: উন্নতি দ্বারা এখানে উন্নতির পশ্চিমা ধারণা উদ্দেশ্য । যার মূল কথা হলো, নফসকে খুশি করার যোগ্যতা 
বৃদ্ধি পাওয়া । সীমাহীন খায়েশ ও চাহিদা পূরণ করতে পারা। 


গড] ১৪৪. ইতিহাসের আয়নায় (কী 


রা». 


পা. 


দিয়ে পুনর্বিবেচনা করতে হবে। প্রত্যেক বিষয়ের ওপর প্রশ্ন ওঠানো হবে, যাতে বিভিন্ন 
দিক থেকে নতুন নতুন চিন্তা তৈরি হয়। তাই সেই যুগের লিখিত বই-পুস্তকে অসংখ্য 
বৈপরীত্য পাওয়া যায়। এ ছাড়াও এনলাইটেনমেন্ট আন্দোলনের দার্শনিকরা বড় কোনো 
দার্শনিক ছিল না। বরং তারা শুধু জনগণকে আকৃষ্ট করার জন্য বিকৃত চিন্তা প্রচার করত। 
তারা নিজেরা নিজেকে হিউম্যানিস্ট দলের সদস্য মনে করত ৷ তারা জনমতকে নিজেদের 
থিউরির দিকে ধাবিত করার জন্য অপরিচিত লেখকদের বই এবং অধিক প্রচারিত মিডিয়া 
মাধ্যমগুলোকে পূর্ণভাবে ব্যবহার করেছিল। 


এই দার্শনিকদের অধিকাংশের সম্পর্ক ছিল ফ্রান্সের সাথে । সম্ভবত এর কারণ ছিল সেই সময় 
ফ্রান্স রোমান ক্যাথলিকদের সবচেয়ে মজবুত কেন্দ্র ছিল। এখানে রাজনৈতিক চিন্তাবিদ ও 
আইনবিদ চার্লস ডি মন্টেস্কু (Charles de Montesquieu) নিজের লিখিত বই প্রচার 
শুরু করে, যেখানে তখনকার সময়ের বাদশাহি ও পোপতন্দ্ের দুর্নীতির সমালোচনা করা 
হয়েছিল । রাজনৈতিক সংস্থাগুলো এই বিষয়ে বিশাল গবেষণা পেশ করতে থাকে । যা The 
Sri ০f Laws নামক বইয়ে সংকলন করা হয়েছিল। এমনিভাবে প্যারিসে এক দর্শনিক 
'ডেনিস দিদেরো' (30115 Dider০t) অন্যান্য দার্শনিকদের সাথে মিলে সবার লেখাকে 
একত্রিত করে একটি বিশ্বকোষ প্রচার করা শুরু করে। যেখানে এনালাইটেনমেন্টের 
ব্যাপারে লিখিত সকল বইয়ের সার-সংক্ষেপ একত্রিত করার পাশাপাশি এর বিরোধীদের 
জবাব দেওয়ার জন্য সকল উত্তর যুক্ত করা হয়েছিল। 


এই আন্দোলনে সবচেয়ে প্রভাবশালী ভূমিকা রেখেছিল ফ্রান্সের নোবেল বিজয়ী কবি 
ভলতেয়ার (০87০) সে তখন এনলাইটেনমেন্টের দর্শনকে নিজের লিখিত 
আক্রমণাত্মক সমালোচনা, অরুচিকর বিভিন্ন প্রবন্ধ, ছোট ছোট উপন্যাস, বিভিন্ন লেখক 
ও বাদশাহদের নামে অসংখ্য কাব্য লেখার মাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রসিদ্ধি লাভ করে। 
অতঃপর তার থেকেও বেশি লেখালেখি করেছিল আরেক দার্শনিক রুশো (Jean Jacques 
R০u55e৭) | রুশো ছিল ফ্রান্সের সেই দার্শনিক, যার দর্শনের ভিত্তিতে আজকের গণতন্ত্র 
গ্রতিষ্ঠিত। সে এমন দার্শনিক ছিল, যে তার লেখার মধ্যে বুদ্ধিবৃত্তিক চিন্তাধারার সাথে 
নিজের ব্যক্তিগত চিন্তাধারা ও খোলামেলা অশ্লীল আলোচনা করত। ভলতেয়ারের উপন্যাস 
'ক্যান্ডিভ' (087610০) এবং “দর্শনের অভিধান" (Dictionnaire 11930171005), 
রুশোর বই “সামাজিক সম্পর্ক' (5০০৭! 0০10891) ইউরোপের মধ্যে ছড়িয়ে দেওয়া 
হয় । এই দার্শনিকদের চিন্তাধারা গিল্ড সমাজ, মার্টিন লুথারের সংস্কার আন্দোলন, পোপতন্ত্ 
ও বাদশাহির বিরুদ্ধে বিগ্রবের পথকে সহজ করে দিয়েছিল । 


এনলাইটেনমেন্ট আন্দোলনের কার্যক্রম ছিল অনেক বিস্তৃত, যা পুরো পশ্চিমাদের মধ্যে 
ছড়িয়ে পড়েছিল। জার্মানিতে 'কান্ট', ব্রিটেনে 'ডেবিড হিউম', ইতালিতে 'চেসারে 
বিক্কারিয়া' ও আমেরিকাতে ‘থমাস ভেফারসন' এই কাজ আঞ্জাম দিয়েছিল। 





























কৌ বর্তমান বিশ্বব্যব্থা : ১৪৫ | 








অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে এনলাইটেনমেন্ট আন্দোলনের নেতাদেরকে বিভিন্ন আদর্শের 
আক্রমণের বিরুদ্ধে অনেক কষ্ট করতে হয়েছিল। তাদের লেখালেখির ফলে অনেক 
সদস্য বন্দী হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে বই নিষিদ্ধ করা হয়েছিল এবং চার্চের 
পক্ষ থেকেও এগুলোর সমালোচনা হচ্ছিল। কিন্তু সেই শতাব্দীর শেঘার্ধে সফলতার 
পালা এনলাইটেনমেন্ট আন্দোলনের দিকে ঝুঁকে যেতে থাকে । এমনকি ১৭৭০ সালে 
পেতে শুরু করে এবং তাদের হাতে থিংকট্যান্ক সংস্থাগুলোর নিয়ন্ত্রণ দিয়ে দেওয়া হয়। 
বই, মিডিয়া, পত্রিকা ও প্রকাশনার মাধ্যমে তাদের চিন্তাধারা আরও অধিক পরিসরে ছড়িয়ে 
দেয় । এমনকি শাসকশ্রেণি, ধর্মীয় আলিম এবং রাহিবরাও তাদের চিন্তাধারায় প্রভাবিত হতে 
শুরু করে। তাদের সংক্কারগুলোকে সমাজের প্রতিটি শ্রেণি কিছু অংশ হলেও গ্রহণ করে 
নিয়েছিল। ভলতেয়ারের আরেকটি আকর্ষণীয় বিষয় ছিল 'বাদশাহির দর্শন’ ৷ এই থিউরি 
বাদশাহদের মধ্যে অনেক জনপ্রিয় হয়ে ওঠে। 


অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে এনলাইটেনমেন্ট আন্দোলনের মধ্যে কিছু পরিবর্তন আসা 
শুরু হয়। রুশোর থিউরির ভিত্তিতে মানুষের আবেগ এবং অনুভূতিকেও তার বুদ্ধির মতো 
গ্রহণযোগ্যতা দেওয়া শুরু হয় । আরও একটি পরিবর্তন ছিল, দার্শনিকরা সব বিষয়কে বুদ্ধি 
দিয়ে যাচাই ও সমালোচনা করার এই পদ্ধতিকে রাজনৈতিক ও অর্থনৈতিক স্তর পর্যন্ত বিস্তৃত 
করে। আস্তে আস্তে এনলাইটেনমেন্ট আন্দোলনের প্রভাব আমেরিকাতেও পৌছে যায়। 
সর্বশেষ এনলাইটেনমেন্ট আন্দোলনই ১৭৭২ সালে আমেরিকান বিপ্লবের মূল কারণ হয়ে 
দাড়ায়। অতঃপর আমেরিকার "স্বাধীনতার ঘোষণা" ও বিপ্লবের যুদ্ধকে ইউরোপেও সম্মানের 
দৃষ্টিতে দেখা শুরু হয়। কেননা আমেরিকার বুদ্ধিবৃত্তিক বিপ্নব দ্বারা প্রমাণিত হয়ে যায় যে, 
আমেরিকাতে এনলাইটেনমেন্ট আন্দোলন শুধু আলোচনা-পর্যালোচনার সীমা পাড়ি দিয়ে 
বাস্তবায়নের স্তরে চলে এসেছে। অতঃপর ইউরোপেও শাসকদের বিরুদ্ধে সমালোচনা শুরু 
হয়। এনলাইটেনমেন্ট আন্দোলনের আমেরিকাতে সফলতা ফরাসি বিগ্লুবের উদ্দ্ধকারী 
কারণ হিসেবে বিবেচিত হয় । 


























বুদ্ধিবৃত্তিক আন্দোলনের যুগ যদিও ১৭৮৯ সালের ফরাসি বিপ্লবের পর শেষ হয়ে গিয়েছিল। 
কিন্তু উনবিংশ ও বিংশ শতাব্দীতে এনলাইটেনমেন্টের দর্শনের আরও অগ্রগতি ঘটে । কারণ 
এনলাইটেনমেন্ট আন্দোলন গির্জার পতন, আধুনিক সেক্যুলারিজমের উত্থান, রাজনৈতিক 
স্বাধীনতা অর্জন, অর্থনৈতিক পরিবর্তন এবং মানবীয় সংশোধনগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে 
মৌলিক ভূমিকা পালন করে । আর এভাবেই পাশ্চাত্য 'উন্নতি'র বিশ্বাস আরও দৃঢ় হতে 
থাকে। 








১৪৬ ইতিহাসের আয়নায় (বট 


থনলাইটেনভেলট আন্দোলন ও আমেরিকার বিগ 


এনলাইটেনমেন্ট আন্দোলনের প্রভাব বইয়ের মাধ্যমে ইউরোপ থেকে আমেরিকাতে 
পৌছে যায়। আমেরিকার স্বাধীনতা আন্দোলনের প্রায় সমস্ত নেতা এই চিন্তার ধারক- 
বাহক ছিল। যাদের মধ্যে বেঞ্জামিন ফ্রাংলিন ও জেফারসন অন্তর্ভুক্ত ছিল। ১৭৬২- 
১৭৭৪ সালে ব্রিটেন আমেরিকাতে নিজেদের দখলকৃত এলাকাগুলোতে দশটি নতুন 
ট্যাক্স লাগায়। এগুলোর মধ্যে চা, চিনি ও সম্পদের ওপর ট্যাক্স ছিল অন্যতম । জনগণ 
এই ট্যাক্সকে জুলুম আখ্যা দিয়ে প্রতিবাদ শুরু করে। এই শান্তিপূর্ণ বিরোধিতা আন্তে 
আস্তে স্বাধীনতা-যুদ্ধে রূপ নেয়। এবং একটি মহাদেশীয় বাহিনী গঠন করা হয়, 
যার নেতৃত্বে ছিল আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। এই আন্দোলনে 
স্বাধীনতাকামী আমেরিকান রাজাকারদেরকে ভর্তি করা হতে থাকে । এই বাহিনী ও 
অন্যান্য আমেরিকান জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে ব্রিটেন থেকে স্বাধীনতার ঘোষণা দেয়। 
আমেরিকার স্বাধীনতার ঘোষণার জন্য একটি 'ঘোষণানামা' প্রদান করা হয়, যাকে 
আমেরিকার স্বাধীনতার ঘোষণানামা (Declaration of Independence) বলা হয়। 
স্বাধীনতার এই ঘোষণানামাটি লিখেছে আমেরিকার তৃতীয় প্রেসিডেন্ট জেফারসন। এই 
বিষয়ে তার বক্তব্য হলো, সে এই ঘোষণা লেখার জন্য অনেক বইপত্র অধ্যয়ন করেনি; 
বরং এখানে এনলাইটেনমেন্ট আন্দোলনের দার্শনিকদের চিন্তাগুলোই লিখে দিয়েছে। 
এভাবেই দুনিয়াতে সর্বপ্রথম ধর্মহীন রাষ্ট্র অস্তিত্বে আসে । 


এনলাহটেিনজেন্ট আন্দোলন ও ফরাসি বিপ্রব (৭৮৯ গ্সি.) 
(ইউরোপে উন্ড ওয়াল্ড অর্ডারের পতন) 


ইংল্যান্ড বিপ্লুব' ও “আমেরিকার বিপ্লব’ এরপর “ফরাসি বিপ্লব" ছিল রেনেসার যুগের সর্বশেষ 
ঘটনা । যার পর পশ্চিমা বিশ্বে পুরাতন বিশ্বব্যবন্থা নিঃশেষ হয়ে পশ্চিমারা নতুন আকৃতিতে 
আত্মপ্রকাশ করে। ফরাসি বিপ্লব ছিল ওল্ড ওয়ার্ল্ড অর্ডারের পতন ও নিউ ওয়ার্ল্ড অর্ডারের 
শুরু । ১৭৮৯ সালের ৪ জুলাই ফরাসি বিপ্লবকে ধর্মীয় এবং বাদশাহি শাসনের ভাগ্যে 
সর্বশেষ পেরেক হিসেবে গণ্য করা হয়। যার ফলে পোপতন্ত্র ও বাদশাহির জায়গায় ধর্মহীন 
জাতীয়তাবাদী রাষ্ট্র, গণতান্ত্রিক সংবিধান ও পুঁজিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যায়। যদিও 
বাহ্যিক দৃষ্টিতে বিপ্রবের কারণ ছিল বিশেষ শ্রেণির পক্ষ থেকে জনগণের ওপর জুলুম; কিন্তু 
মৌলিকভাবে মধ্যযুগ ও রেনেসার যুগের পুরো ইতিহাসের সাথে এর সম্পর্ক ছিল। 
































তখন ফ্রান্সের বাদশাহ লুই ১৮তম এর হুকুমত চলছিল। ১৭৮৮ সালে ফ্রা্সে দুর্ভিক্ষ 
দেখা দেয়। মানুষরা এই দুর্ভিক্ষের ফলে অনেক ক্ষতির সম্মুখীন হয়। তারা ক্ষতিপূরণ ও 
ট্যাক্স কমিয়ে দেওয়ার জন্য বাদশাহর কাছে দাবি জানায়; কিন্তু বাদশাহ তাদের দাবিতে 
কোনো ভ্রুক্ষেপ তো করেইনি, উল্টো বাদশাহ ও তার সঙ্গীরা আরও বিলাসী জীবনযাপন 
করতে থাকে । ফ্রাল ছিল সেই সময়ের বুদ্ধিবৃত্তিক আন্দোলনের ঘাটি । এই আন্দোলনের 

















ক মান বিশবযবহা (১৪৭ নি 





চিন্তাধারা ও দর্শন এবং রুশো ও ভলতেয়ারের লেখাগুলো তাদের মধ্যে আগে থেকেই অগ্নি 
গ্রভূলিত করে রেখেছিল। ফলে জনগণ বাদশাহদের বিরুদ্ধে উঠে দীড়ায়। বাস্তিল নামক 
দুর্গ, যা একটি জেল হিসেবে ব্যবহৃত হতো, তা দখল করে বন্দীদের মুক্ত করে নেয়। 
এরপর ধারাবাহিক বিদ্রোহ চলতে থাকে । ১৭৮৯ সালের ৪ জুলাই এই আন্দোলনগুলো 
মানবাধিকারের নামে একটি ঘোষণা জারি করে। এই ঘোষণার মধ্যে মানুষকে স্বাধীন 
ও আইনকে মানুষের স্বাধীনতার বহিঃপ্রকাশ হিসেবে গণ্য করা হয়। জনগণের “সর্বোচ্চ 
সার্বভৌমত্ব'কে স্বীকার করে নেওয়া হয়। এই বিপ্লবের ফলে শুধু ইউরোপে নয়; বরং 
পুরো দুনিয়াতে চিন্তাগত, রাজনৈতিক, সামাজিক ও সামরিক ব্যবস্থায় পরিবর্তন ঘটে। 
অতঃপর বিশ্বের অধিকাংশ এলাকাতে ফ্রান্স ও ইংল্যান্ডের সামরিক দখল এই বিপ্লবকে 
বৈশ্বিকভাবে ছড়িয়ে দেয়। এমনিভাবে ইউরোপের পরিবর্তনগুলোর প্রভাব নতুন উপনিবেশ 
রাষ্ট্রগুলোতেও প্রকাশিত হওয়া শুরু হয়। তবে তার পাশাপাশি ফরাসি বিপ্রবের ফলে 
ইউরোপের সমাজে তিনটি শুন্যতা তৈরি হয়। 


ফরাসি বিপ্রবের ফলে সৃষ্ট শুল্যতা 


* এক. গির্জার নির্দেশনা ও এশী বিধান বিলুপ্তের ফলে বিধানদাতার দৃষ্টিভঙ্গিতে শূন্যতা । 
* দুই. বাদশাহি বিলুপ্তের ফলে প্রশাসনিক ব্যবস্থায় শূন্যতা । 
০ তিন. দ্বীন বিলুপ্ত হওয়ার ফলে নৈতিক মানদণ্ডের ক্ষেত্র সৃষ্ট শূন্যতা । 








এই তিনটি শূন্যতাকে পূরণের জন্য সেক্যুলারিজম সামনে এগিয়ে আসে এবং পূর্বের চারশ 
বছরের শ্রমের ফল দ্বারা দুনিয়াকে নতুনভাবে শৃঙ্খলিত করে। বিধান প্রদান ও প্রণয়নের 
জন্য হিউম্যানিজমের আদর্শ প্রতিষ্ঠা করে। প্রশাসনিক শূন্যতা পূরণের জন্য গণতান্ত্রিক 
ব্যবস্থা প্রতিষ্ঠা করে। নৈতিকতা নির্ধারণের জন্য মানুষের বুদ্ধিকেই মূল মাপকাঠি বানায় 
এবং সমাজ পরিচালনার জন্য পুঁজিবাদী ব্যবস্থাকে মানুষের সাথে পরিচিত করায় । এই ছিল 
সেই মাইলস্টোন, যেখানে ওল্ড ওয়ার্ল্ড অর্ডারের ইতিহাস শেষ হয় এবং যা এই আধুনিক 
বিশ্বকে বোঝার সবচেয়ে প্রাসঙ্গিক সময়। 











পশ্চিমাদের ইতিহাস থেকে অভিজ্ঞতা 


যেভাবে আমরা পূর্বের অধ্যায়ের শেষে ইহুদিদের ইতিহাসের সংক্ষিপ্ত বিশ্লেষণ পেশ 
করেছিলাম, এখানেও আমরা পশ্চিমাদের ইতিহাসের সংক্ষিপ্ত পর্যবেক্ষণ তুলে ধরব। 
পশ্চিমাদের ইতিহাস পর্যবেক্ষণের ক্ষেত্রে আমাদের মূল আলোচ্য বিষয় হবে, পুরাতন 
বিশ্বব্যবস্থা বা ওল্ড ওয়ার্ল্ড অর্ডার কীভাবে আধুনিক বিশ্বব্যবন্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডারে 
পরিবর্তন হয়। 


খ্রিষবাদের স্বরূপ 


খরিষ্টবাদ মূলত আপসপূর্ণ দরবারি এক ধর্ম ছিল। প্রথমে তারা ইহুদিদের ষড়যন্ত্রে ব্রিত্ববাদকে 
গ্রহণ করে নেয়। যার ফলে তারা বিশ্বাস করতে থাকে যে, ইসা * প্রভুর সন্তান, যিনি 
মানুষের গুনাহের কাফফারা আদায়ের জন্য নিজেই নিজেকে ক্রুশে চড়িয়েছিলেন। এখন 
মানুষের মুক্তির মাধ্যম হলো, তারা এই ঘটনার ওপর ইমান আনবে এবং নিজেকে আল্লাহ্‌ 
তাআলার জান্নাতের উপযুক্ত মনে করবে। মানুষকে গুনাহ থেকে মুক্তি দেওয়ার জন্য 
তারা মিশনারি সংস্থাগুলোর মাধ্যমে দুনিয়াতে খ্রিষ্টবাদের দাওয়াত শুরু করে । আফ্রিকা ও 
আমেরিকাসহ কয়েকটি মহাদেশে তারা এই বিশ্বাস সেখানের বাসিন্দাদের ওপর জোরপূর্বক 
চাপিয়ে দেয়। তাদের দাবি অনুযায়ী যখন পরিবেশ প্রস্তুত হয়ে যাবে, তখন ইসা ৬ 
পুনরায় দুনিয়াতে এসে সমস্ত বেইমানকে খতম করবেন । আর তখন দুনিয়াতে রবের রাজত্ব 
প্রতিষ্ঠা হয়ে যাবে। 











গ্রিষবাদ প্রটেস্টান্টিজমে রূপান্তর 


ইহুদিদের চক্রান্তে খ্রিষ্টবাদ আরও একবার নিজের বিশ্বাস পরিবর্তন করে । নতুন খ্রিষ্টানদের 
প্রটেস্টান্ট বলা হয়। এদের সদস্যরা পশ্চিমে পরিবর্তনের নতুন রাস্তা করে দেয়। তারা 
একদিকে খ্রিষ্টান ইউরোপে সেক্যুলার ধর্মহীনতার দরজা খুলে দেয় এবং অপরদিকে 
ইহুদিদের বিশ্বাসকে গ্রহণ করে তাদের লক্ষ্যগুলো বাস্তবায়নে সাহায্য করতে থাকে । তারা 
খ্রিষ্টানদের মধ্যে এই বিশ্বাস ব্যাপক করে দেয় যে, ইহুদিদের লক্ষ্যগুলো বাস্তবায়নের 
পরেই ইসা & আগমন করবেন। কেমন যেন এই আধুনিক খিষ্টানরা ইহুদি ও খিষ্টান দুই 
ধর্মের বিশ্বাসকে একীভূত করে ফেলে। 














পশ্চিমাদের মধ্যে সেক্যুলারিজমের উত্থান ও তার কারণসমূহ 
পশ্চিমে সেক্যুলারিজমের উত্থানের কিছু কারণ নিচে উল্লেখ করা হলো : 


১. মানবাধিকার আন্দোলন 


মানবাধিকার আজকের সমাজে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং মুখরোচক স্রোগান। 
মানবাধিকার আন্দোলনের শুরু মেঘনা কার্টা থেকে হয়েছে। কিন্তু পাচশ বছরের ইতিহাসে 
এই আন্দোলন বিভিন্ন রূপ ধারণ করে । কখনো এই যুদ্ধ ছিল শুধু গির্জার বিরুদ্ধে, আবার 
কখনো ছিল বাদশাহর বিরুদ্ধে। এই যুদ্ধ কখনো ইউরোপের জনগণের পরিবর্তনের জন্য 
সংঘটিত হতো, আবার কখনো হতো ইহুদিদের স্বাধীনতার জন্য । এই আন্দোলনের ফলে 
পুরো বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এই আন্দোলনকেই মুসলিম ও উসমানি 
খিলাফতের বিরুদ্ধে খুব কঠিনভাবে ব্যবহার করা হয়। এই দৃষ্টিকোণ থেকে মানবাধিকার 
আন্দোলন আধুনিক পশ্চিমাদের খুব প্রভাবশালী মাধ্যম হিসেবে পরিগণিত হয়। 


২. ধর্ম ও বিজ্ঞানের দ্বন্দ 


শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে জন্ম নেওয়া, গিল্ড সমাজে শুরু হওয়া ধর্ম ও বিজ্ঞানের মধ্যকার 
দ্বন্দের চিন্তাগুলো সেক্যুলারিজমের পক্ষে অনেক উপকারী হিসেবে প্রমাণিত হয়েছিল। 
পরবর্তী সময়ে ফরাসি বিপ্লবে বিজ্ঞান খ্রিষ্টান ধর্মকে পরাজিত করে ফেলে । অতঃপর ব্রিটেন 
ও ফ্রান্সের উপনিবেশ বিজ্ঞানকে মুসলিম উম্মাহর মধ্যে গাদ্দার তৈরিতে ব্যবহার করতে 
থাকে। স্পষ্ট বিষয় হচ্ছে, যে যুদ্ধ খ্রিষ্টান ও বিজ্ঞানের মধ্যে হয়েছিল, তার সাথে ইসলাম 
ধর্মের কোনো সম্পর্ক ছিল না। 


৩. প্িষ্টান ধর্মের শরয়ি উৎসে পরিবর্তন 


ঠিক এই সময়টাতেই রিফরমেশন আন্দোলনের উত্থান হয়। এই আন্দোলনের উদ্দেশ্য 
বাহ্যিকভাবে গির্জার সংশোধন হলেও তার ফলে খ্রিষ্টানদের ধর্মীয় উৎস পরিবর্তন হয়ে 
যায়। কিতাবুল মুকাদ্দাসের ব্যাখ্যার অধিকার পাদরিদের সাথে সাথে এখন জনগণের 
বিবেকের কাছেও অর্পণ করা হয় । এই আন্দোলনই খ্রিষ্টানদের মাঝে নতুন বিভাজন তৈরি 
করে এবং এনলাইটেনমেন্ট যুগের একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হয়। 


























২১৫০ ২ ইতিহাসের আয়নায় কেট 


৪. আধুনিক অর্থব্যবস্থার উত্থান 


এমনিভাবে মহামারি থেকে সৃষ্ট পরিস্থিতির ফলে সাম্রাজ্যবাদী শক্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বৈশ্বিক 
কোম্পানি, কারেন্সি ও ব্যাংকের উত্থান হয়। যা পরবর্তী সময়ে পুঁজিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠায় 
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অতঃপর যখন ধর্মহীনতা ফরাসি বিপ্লবের মাধ্যমে 
গ্রহণ করে নেয়। এবং এই পুঁজিবাদী ব্যবস্থাকেই পরিচালনার জন্য গণতন্ত্রকে রাজনৈতিক 
সংবিধান বানিয়ে পেশ করা হয়। 


খ্বিষ্টান-ইহ্‌দি জোট 
ইহুদিরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য খিষ্টান-দুনিয়াতে এমন কিছু আন্দোলন ঘটায়, যার 
দ্বারা খিষ্টান ধর্মে নতুন গ্রুপ তৈরির পাশাপাশি পুরাতন গুপগুলোর দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন 
আসে। পুরাতন ও নতুন গ্রুপগুলো বিভিন্নভাবে ইহুদিদের রক্ষা করতে থাকে । এখানে 
আমরা সেই গ্রুপগুলোর সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরছি, যার ইতিহাস আমরা পূর্বে বিস্তারিত 
আলোচনা করে এসেছি। 


ইহুদিরা প্রথমে এই পদক্ষেপ নিয়েছিল যে, তাদের দুশমনদেরই কিছু লোককে নিজেদের 
লক্ষ্যের পথে সাহায্যকারী বানিয়ে নেবে। এই লক্ষ্যে গির্জার পোপতন্ত্ের বিরুদ্ধে আওয়াজ 
উত্তোলনকারী মার্টিন লুখারের প্রটেস্টান্ট আন্দোলনের সাথে ইহুদিদের খুব গভীর সম্পর্ক 
তৈরি হয়, যা আজও টিকে রয়েছে। এই আন্দোলনের ফলে ক্যাথলিক খ্রিষ্টানরা দুই অংশে 
ভাগ হয়ে গিয়েছিল। একটি ছিল মৌলবাদী পুরাতন খ্রিষ্টান ও আরেকটি ছিল সংক্ষারপহী 
মডারেট খ্রিষ্টান । দ্বিতীয় দলের একটি বিশেষ বিশ্বাস ছিল, পুরাতন আসমানি কিতাব এবং 
শরিয়াহগুলোও গ্রহণ করে নিতে হবে । এই চিন্তা গ্রটেস্টান্ট দলকে ব্যাপকভাবে ইহুদিদের 
নিকটবর্তী করে দেয়। এমনকি প্রটেস্টান্ট গ্রুপের অনেকেই বিশ্বাস করে, ফিলিস্তিন 
ভূমিকে জবরদপ্তির মাধ্যমে দখল করার পূর্ণ অধিকার ইহুদিদের রয়েছে। যখন ক্যাথলিক 
চার্চ এই দলের বিরোধিতা করে, তখন এই দলের অনেক গ্রুপ গির্জার জুলুমের শিকার 
হয়ে আমেরিকা চলে যেতে থাকে । যা তাদের স্থায়ী বাসস্থানে পরিণত হয়। আস্তে আস্তে 
ইহুদিদের সাথে এই দলটির নৈকট্য এতটাই বৃদ্ধি পায় যে, তাদের বিরোধীরা তাদেরকে 
‘ইহুদিবাদী খ্রিষ্টান’ বলা শুরু করে। 





























ধম হিষ্টান 

মর্ডানিস্ট খিষ্টানরা কিতাবুল মুকাদ্দাসের ব্যাখ্যার অধিকার সাধারণ-বিশেষ নির্বিশেষে 
সকল জনগণকে প্রদান করে খ্রিষ্টানদের মধ্যে ধর্মহীন শ্রেণি সৃষ্টি করে। যারা দ্বীনের 
বিধানগুলোর সমালোচনা করত এবং সেগুলোকে নিয়ে বিদ্রুপ করত। যার ফলে পুরাতন 
ধারার খ্রিষ্টানদের বিশেষ অংশ আলাদা হয়ে যায় এবং অন্যদের বিদ্রুপ ও হাস্যরসের 
পাত্র হয়ে যায়। কারণ তারা ধর্মহীনতার ম্বোতের মোকাবিলায় ব্যর্থ হয়। ফরাসি বিপ্রবের 
পর অনেক মানুষ এমন ছিল, যাদের সাথে ধর্মের কোনো সম্পর্ক ছিল না, এ সত্তেও 
তারা নিজেদের খ্রিষ্টান মনে করত। এই শ্রেণি পরবর্তী শতাব্দীতে ইউরোপের পার্লামেন্টে 
ইহুদিদের জন্য মানবাধিকারের ভিত্তিকে শক্তিশালী করে তোলে এবং তাদেরকে সমান 
নাগরিক অধিকার দিয়ে দেয়। এভাবেই দীর্ঘ শতাব্দী যাবৎ রোমান গির্জার কাছে আবদ্ধ 
ইহুদিরা মুক্ত হয়ে যায় এবং নিজেদের লক্ষ্যপানে এগিয়ে যাওয়ার পথে আর বড় কোনো 
বাধা তাদের জন্য ছিল না। 


রোমান ক্যাথলিক ধিষ্টান 


যদিও এদের ইহুদিদের সবচেয়ে বড় শত্রু মনে করা হতো । কিন্তু এদের ও সাধারণ 
খ্রিষ্টানদের মধ্যে দূরত্ব এবং ইউরোপের রাজনৈতিক ক্ষমতায় ইহুদিদের শক্তি অর্জিত 
হওয়ার পর তারাও নিজেদের অবস্থান পরিবর্তনে বাধ্য হয়। কিন্তু পরবর্তী সময়ে অবস্থা 
শুধু পরিবর্তনই হয়নি; বরং সম্পূর্ণভাবে উলটে যায়। এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা 
রোমের পোপ জন দ্বিতীয় রেখেছিল। সে ইহুদি-বংশের প্রতি ঘৃণাকে প্রভুর সাথে ঘৃণার 
সমপর্যায়ের সাব্যস্ত করে এবং ইহুদিদের ধর্মীয় বড় ভাই হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৯৩ 
সালে সে রোমের গির্জাকে ইসরাইল রাষ্ট্রের স্বীকৃতি দিতে বাধ্য করে। পরবর্তী সময়ে সে 
নিজেই ইসরাইল গিয়ে পবিত্র দেয়ালের নিচে ইহুদিদের জন্য দুআ করে এবং লিখিত একটি 
মাগফিরাতনামা দেয়ালের চিডের মধ্যে রেখে আসে । এই দেয়াল মাসজিদুল আকসার 
পশ্চিম দিকে রয়েছে। যেখানে ইহুদিরা এসে ইবাদত ও তাওরাত তিলাওয়াত করে। 
তাদের ধারণামতে এই দেয়াল হাইকালে সুলাইমানির ধ্বংসাবশেষ, যেখানে আবার তা 
তৈরি করা হবে। এভাবেই ইহুদিরা খ্রিষ্টানদের মধ্যে নিজেদের সমর্থক পেয়ে যায় এবং 
কম-বেশি সকল খ্রিষ্টানকে এই কথা বোঝাতে সফল হয় যে, এখন ফিলিস্তিনের ওপর 
ক্ষমতার অধিকার শুধু ইহুদিদের । এমনকি খ্রিষ্টানরাও ইহুদিদের সাথে মিলে মুসলিমদের 
বিরুদ্ধে অঘোষিত যুদ্ধে শামিল হয়ে যায় ৷ এখানে এই কথা জেনে রাখা উচিত যে, ইহুদিরা 
যেভাবে খ্রিষ্টানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে নিজেদের এজেন্ট বানিয়ে নিয়েছিল, তেমন 
চক্রান্ত তারা আজ নতুনভাবে মুসলিমদের বিরুদ্ধে করছে। 















































ফরাসি বিদ্লবের ফলে সৃষ্ট তিনটি শূন্যতা এবং 
হিউম্যানের উইল অফ অল (আধুনিক শিরক) 


শ্চিমাদের ইতিহাস অধ্যয়নের ফলে এই কথা বুঝে আসে যে, এনলাইটেনমেন্ট আন্দোলন 
পুরো ইউরোপে এই বিষয়টি প্রচার করে যে, ‘মানুষ আল্লাহ তাআলার বান্দা নয়; বরং নিজের 
ইচ্ছা ও চাহিদা অনুযায়ী জীবনযাপনকারী হিউম্যান ৷ তাকে ধর্মের অন্ধকার চিন্তাধারা থেকে 
বের করে নতুন আলোকিত চিন্তা গ্রহণ করে নেওয়া উচিত৷’ এনলাইটেনমেন্টের দর্শন 
মানুষকে এই কথা বোঝায় যে, তাকে নিরাপদ ও সুখী থাকা চাই । এই নিরাপত্তা ও সুখের 
জন্য তাকে বস্তুগত উন্নতি অর্জন করতে হবে। বস্তুগত এই উন্নতির পথে ধর্মের হালাল- 
হারামের বাধা বিলুপ্ত করা জরুরি। এ ছাড়া বাদশাহরাও এই পথে বড় একটি বাধা, তাই 
তাদের থেকেও স্বাধীনতা চাই। এই স্বাধীনতা পুরুষ ও নারীর মধ্যে সাম্যের ভিত্তিতে হবে । 
এই এনলাইটেনমেন্ট চিন্তাধারার প্রভাবে পশ্চিমাদের মধ্যে ফরাসি বিগ্ুব সংঘটিত হয়। 


ফরাসি বিপ্লবের অধীনে আমরা আলোচনা করেছি যে, এটি সমাজের মধ্যে তিনটি শূন্যতা 
তৈরি করে। প্রথমত গির্জার দাবি ছিল, তারা দুনিয়াতে আল্লাহ তাআলার প্রতিনিধি । তারা 
ইউরোপের বাদশাহদের খ্িষ্টবাদ গ্রহণের পর তাদেরকে আল্লাহ তাআলার ছায়া হিসেবে 
ঘোষণা দিত। এখন গির্জার হুকুমত বিলুপ্তির পর হঠাৎ সার্বভৌমত্বের স্থান খালি হয়ে যায়। 
দ্বিতীয়ত অতীতকাল থেকে প্রতিষ্ঠিত বাদশাহি ব্যবস্থা বিলুপ্তির ফলে রাজনৈতিক শূন্যতা 
তৈরি হয়। তৃতীয়ত সমাজে দ্বীনহীনতার ফলে মানুষের সামাজিক আচার-ব্যবহারের মধ্যে 
শূন্যতা তৈরি হয়। এই শূন্যতাগুলো পূরণের জন্য ধর্মহীনতার ধর্ম, গণতন্ত্র ও পুঁজিবাদী 
ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। যার বিস্তারিত আলোচনা দ্বিতীয় অধ্যায়ে আসবে ইনশাআল্লাহ। 









































কী বদন বব ১৫৩14 








গ্নান্ড আন্ডার 


ফরাসি বিপ্লবের পর ইউরোপে বাহ্যিকভাবে অনেক পরিবর্তন আসে । কিন্ত কোনো সাধারণ 
বুদ্ধির ব্যক্তিও ইউরোপের অবস্থাদৃষ্টে আন্দাজ করতে পারবে যে, নিউ ওয়ার্ল্ড অর্ডার" মূলত 
মানুষের বানানো একটি ধর্ম থেকে মানুষেরই বানানো আরেকটি ধর্মের দিকে গমন করা, 
অর্থাৎ শ্রিষ্টবাদ' থেকে “হিউম্যানিজম' (সেক্যুলারিজম)-এর দিকে যাওয়া। খ্রিষ্টবাদ ছিল 
সেন্ট পৌলের বানানো ধর্ম, যেখানে শাসনব্যবস্থা ‘সেন্ট অগাস্টিন’ এর থিউরি ‘আল্লাহর 
হুকুমত ও মানুষের হুকুমত’ অনুযায়ী এক হাজার বছর যাবৎ প্রতিষ্ঠিত ছিল। এখন 
ইউরোপের রাজনীতি ও ধর্মের ধারকবাহক পরিবর্তন হয়ে গিয়েছে। ক্যাথলিক খ্রিষ্টান ও 
বাদশাহদের জায়গায় প্রটেস্টান্ট খ্রিষ্টান, ইহুদি ও ধর্মহীন খ্রিষ্টানরা বিজয়ী হয়ে গিয়েছে। 
১৭৮৮ সালে ইংল্যান্ড সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে প্রটেস্টান্ট হয়। ১৭৭২ সালে আমেরিকান 
বিপ্রবের পর আমেরিকাতে প্রটেস্টান্ট, ইহুদি ও ধর্মহীন খ্রিষ্টানরা ক্ষমতায় চলে আসে । 

< ফরাসি বিপ্রবের পর অন্যান্য প্রভাবশালী রাষ্ট্রগুলোও ক্যাথলিক গির্জা ও বাদশাহদের থেকে 
সম্পর্ক ছিন্ন করে নেয়। প্রটেস্টান্টরা না বাদশাহকে প্রদত্ত খোদায়ি বিশ্বাসকে মানত 
আর না বস্তুবাদী জীবনব্যবস্থাকে অস্বীকার করত । প্রটেস্টান্ট আদর্শ ইহুদি, ধর্মহীনতা ও 
খ্রিষ্টানদের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করেছিল । এই সেতু ‘নিউ ওয়ার্ল্ড অর্ডার" 
গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল । 


প্রথম অধ্যায়ের শুরুতে যেমনটা আলোচনা করেছি, সমস্ত কাজে উদ্দেশ্যের দিক থেকে দুই 
ধরনের মানুষ রয়েছে। প্রথমত যারা আল্লাহ তাআলার কাছ থেকে নিজ কাজের প্রতিদানের 
আশা করে। দ্বিতীয়ত যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদানের আশা ব্যতীত আমল 
করে। প্রটেস্টান্ট গ্রুপ এই দুই দলকেই এক পথে পরিচালিত করেছিল । যারা আল্লাহ 
তাআলার প্রতিদানের আশা করে কাজ করত না, তারা ছিল ধর্মহীন ও মুশরিক ৷ যাদের 
জন্য ধর্মহীনতা বা শিরকি আদর্শ গ্রহণে কোনো বাধা ছিল না, কারণ তাদের জীবনের মুল 
লক্ষ্য ছিল বস্তুগত উন্নতি। কিন্তু যারা আল্লাহ তাআলা থেকে প্রতিদানের আশায় আমল 
করত, যেমন দৃঢ় বিশ্বাসের খ্রিষ্টানরা ৷ প্রটেস্টান্টরা তাদের রাস্তাকেও পরিষ্কার করে দেয়। 
ফলে বস্তুবাদী জীবনদর্শন তখন শুধু মূল ধর্মের অংশই নয়; বরং দুনিয়াতে উন্নতি করে 








৩৭. বর্তমানে নিউ ওয়ার্ল্ড অর্ডার পরিভাষাটির আলোচনা অনেক ব্যাপক হয়ে গেছে। বিভিন্ন জন বিভিন্ন 
আঙ্গিকে এটা নিয়ে কথা বলছেন। এর সূচনা ফরাসি বিপ্লবের পর থেকেই হয়েছে। এই নিউ ওয়ার্ল্ড অর্ডার 

রে প্রথমে পশ্চিমাদেরকে নিজের আয়ত্তে নিয়েছে, অতঃপর উসমানিদের পতনের পর পুরো দুনিয়ার ওপর 
বিজয়ী হয়ে গেছে এবং এটাই আজ আমাদের মাথার ওপর গণতন্ত্র ও পুঁজিবাদী ব্যবস্থার রূপে চেপে বসেছে। 
এই বিষয়টা স্পষ্ট করা এই জন্য জরুরি, কারণ আজ কিছু ব্যক্তি যারা (বাস্তবতা থেকে বেড়ে) গোপন 
ঘটা পরিবর্তন মনে করেন এবং সেই পরিবর্তনটা কী হবে_ সেটাও স্পষ্ট করে বলতে পারেন না। এগুলো 
নিছকই চিন্তাবিভ্রাট। বাস্তবতা হচ্ছে পশ্চিমারা দুনিয়ার মধ্যে নিউ ওয়ার্ল্ড অর্ডারকে বাস্তবায়ন করে ফেলেছে, 
যার কার্যক্রম ফরাসি বিপ্লুব থেকেই শুরু হয়ে গিয়েছিল। এর বিস্তারিত আলোচনা আমরা প্রথম অংশে করে 
এসেছি। 


ক বর্তমান বিশ্ব্যব্থা ১৫৭ [= 
টি 








বস্তুগত সাফল্য অর্জনই জীবনের মূল লক্ষ্যে পরিণত হয়। দুনিয়ার সম্পদ ও ক্ষমতা লাভ 
আল্লাহ তাআলার সন্তুষ্টির নিদর্শন হয়ে যায়। 


মুসলিম উন্মাহর জন্য কোনো কিছু পরিবর্তন হয়নি। শুধু এক শত্রুর স্থানে অপর শা 
এসেছে। এসবই ছিল পুরাতন শিকারি; খ্রিষ্টান, ইহুদি ও ধর্মহীন মুশরিক । বিন এখন 
তারা নতুন জাল নিয়ে সামনে এসেছে। এই নতুন জালকে “হউমা|নিজম' বলা যায়া 
আবার “ফ্রি ওয়ার্ল্ড বা স্বাধীন বিশ্ব'ও বলা যায়। গণতন্ত্র এবং পুঁজিবাদী ব্যবস্থা এই জালের 
অন্তর্ভক্ত। এই ফীদকে ভালোভাবে প্রয়োগের জন্য নতুন পরিভাষাও ব্যবহার খারা! হযা। 
শিরককে 'হিউম্যানিজম' বা ‘মানবতার ধর্ম" বলা হয়। সুদকে 'ব্যবসা' নাম দেওয়া হযা। 
হারাম-হালালকে “দ্বাধীনতা বা মুনাফা অর্জনের জন্য সবকিছু বৈধ" এই নীতিতে পরিবর্তন 
করে দেওয়া হয়। অশ্লীলতা ও উলঙ্গতাকে ‘আর্ট বা শিল্প" ঘোষণা দেওয়া হয়। 'গণতগ্র'বে 
'খিলাফত'-এর সমার্থক বানানো হয়৷ বস্তুপূজা ও নিজের চাহিদামতো চলাকে ‘উন্নতি এ 
সফলতা' মনে করা হয়। 


মোটকথা এই সিস্টেম ছিল সেই পুরাতন শিরক, সেই পুরাতন সুদি ব্যবস্থা, সেই পুরাতন 
অশ্লীলতা ও উলঙ্গপনা, সেই পুরাতন বস্তুপূজা এবং আল্লাহ তাআলার নাফরমানি ও মনের 
চাহিদার আনুগত্য করা । যা অনেক শতাব্দী যাবৎ ইউরোপের জনগণকে মূর্খতার অন্ধকার ও 
আল্লাহ তাআলার বিদ্রোহে লিপ্ত রেখেছিল। পূর্বে যা ক্যাথলিক গির্জা ও পোপদের বানানো 
নীতিতে সংঘটিত হতো; এখন তা হিউম্যানিজমের বানানো ধর্ম অনুযায়ী বাস্তবায়িত 
হচ্ছে। এই সিস্টেমের মধ্যে সেই খ্রিষ্টানরা, ইহুদি, ধর্মহীন এবং মুশরিকরাই ছিল, যারা 
বহু শতাব্দী যাবৎ প্রতিষ্ঠিত রয়েছে। ইহুদি, খ্রিষ্টান, ধর্মহীন ও মুশরিকরা পূর্ব থেকেই 
গোমরাহ ছিল এবং এই ব্যবস্থা আসার পরে তারা গোমরাহই রয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় 
দুর্ভাগ্য ছিল মুসলিম উম্মাহর জন্য, যারা হিদায়াত প্রাপ্ত হওয়া ও আল্লাহ তাআলার কিতাব 
সংরক্ষিত হওয়া সত্তেও সেই বিকৃত ও বাতিল মতাদর্শের দ্বারা প্রভাবিত হয়ে যায় । নিউ 
ওয়ার্ল্ড অর্ডারের সফলতা মূলত মুসলিম উম্মাহর পতনের কাহিনি। যেখানেই নিউ ওয়ার্ল্ড 
অর্ডার বিজয়ী হয়েছিল, সেখানেই মুসলিম উম্মাহর পতন হয়েছিল । এই নিউ ওয়ার্ল্ড অর্ডার 
এক-দুই দিনের মধ্যে বিজয়ী হয়নি; বরং এই পর্যন্ত পৌছাতে অনেক শতাব্দী অতিবাহিত 
করতে হয়েছে। এই কিতাবের দ্বিতীয় অংশে আমরা এই বিষয়গুলোই আলোচনা করব । 
দেখব, এরা কীভাবে বিজয়ী হয়েছিল এবং মুসলিম উম্মাহর কীভাবে পতন হয়েছিল? 























| ১৫৮) ইতিহাসেরআয়নায়. কে 


নিউ ওয়ার্ড অর্ডারের গঠন 


ফরাসি বিপ্লবের পর যখন ইলাহি হুকুমত ও মানুষের হুকুমতের মাঝে সম্পর্ক ছিন্ন হয়ে 
যায়, তখন ইউরোপের জন-সমাজে কয়েকটি শুন্যতা তৈরি হয় : 





৪ যদি মানুষের হুকুমতে আল্লাহ তাআলা বিধানদাতা না হন, তাহলে সার্বভৌমত্বের 
অধিকারী হবে কে? 

* যদি বাদশাহ ইলাহি বিধান মুতাবিক মানুষের ওপর হুকুমত না করে, তাহলে এখন 
কার বিধান চলবে? 


* আল্লাহ তাআলার হুকুমতের মধ্যে মানুষের জীবনের মূল লক্ষ্য ছিল আল্লাহ তাআলার 
সন্তুষ্টি অর্জন, জান্নাত প্রাপ্তি ও জাহান্নাম থেকে বাচা । এখন যেহেতু আল্লাহ তাআলার 
হুকুমত নেই, তাহলে মানুষের জীবনের লক্ষ্য কী হবে? 


এই প্রশ্নগুলোর উত্তরই নিউ ওয়ার্ল্ড অর্ডারের গঠন এবং এর চিন্তাগত ভিত্তি । আজকের নিউ 
ওয়ার্ল্ড অর্ডার এনলাইটেনমেন্ট আন্দোলন থেকে সৃষ্ট একটি পূর্ণাঙ্গ ও আলাদা ধর্ম। এখানে 
বিধান প্রণয়ন ও বাদশাহদের ক্ষমতার শূন্যতা পূরণের জন্য গণতন্ত্রের থিউরি প্রতিষ্ঠা করা 
হয়। অপরদিকে মানুষের জীবনের লক্ষ্য বা মাকসাদের শূন্যতা পূরণের জন্য পুঁজিবাদের 
থিউরি পেশ করা হয়; যেখানে মানুষ তার রবের সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা ছেড়ে শুধুই 
বস্তুগত উন্নতি করতে থাকবে। তৃতীয় দিকে এই ব্যবস্থায় বাদশাহি সেনাদের সামরিক 
দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে নতুনভাবে 'দেশপ্রেমী জাতীয়তাবাদী বাহিনী" হিসেবে গঠন করা 
হয়। এই সমস্ত থিউরি ও সিস্টেমের বাস্তবায়ন ইউরোপে ফরাসি বিপ্লবের পর এক-দুই 
দিনে হয়ে যায়নি। বরং এই পর্যন্ত পৌছার জন্য কয়েক যুগ পার হতে হয়েছে এবং কয়েকটি 
বিপ্লুব ঘটেছে। তাই আমরা নিউ ওয়ার্ল্ড অর্ডারকে কয়েকটি অংশে ভাগ করব : 


* প্রথম যুগ : ফরাসি বিপ্লুব থেকে প্রথম বিশ্বযুদ্ধ শেষ পর্যন্ত 

* দ্বিতীয় যুগ : প্রথম বিশ্বযুদ্ধ শেষ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ পর্যন্ত 
* তৃতীয় যুগ : রাশিয়া ও আমেরিকার ্লায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার 

* চতুর্থ যুগ : প্রথম উপসাগরীয় যুদ্ধ থেকে বর্তমান পর্যন্ত 























কৌ বর্তমান বিশ্বব্যবহ্া ১৫৯ |: 


না 


এ 





নিউ গুমান্ড অর্ডারের প্রথম যুগ 
ফরাসি বিপ্রব থেকে প্রথম বিশ্বযুদ্ধ (১৭৮৯-১৯২৪ খ্রি.) 


[নিউ ওয়ার্ড অর্ডারের প্রথম যুগকে পশ্চিমা এঁতিহাসিকরা "স্বাধীন দুনিয়ার বাদশাহদের 
সাথে যুদ্ধ' এর যুগ হিসেবে গণ্য করে। মুসলিম এতিহাসিকরা এই যুগকে মুসলিম উম্মাহর 
পতনের শুরু হিসেবে গণ্য করেন । একদিকে ফরাসি বিগ্ুবের পর ইউরোপের সমস্ত বাদশাহ 
[নিজ নিজ সাধাজ্য নিয়ে চিন্তায় পড়ে যায়। হল্যান্ড, অস্ট্রিয়া, জার্মানি, হাঙ্গেরি, ইতালি ও 
রাশিয়াও এতে অন্তর্ভুক্ত ছিল । এই রাষ্ট্রগুলোর শাসকরা বিপ্লবের প্রভাব ছড়িয়ে পড়াকে বাধা 
প্রদান ও য্াখের বাদশাহকে সাহায্যের সিদ্ধান্ত নেয়। অপর দিক থেকে ভৌগলিকভাবে 
আমেগিক। আবদার ও হিন্দুষ্থানের ওপর ইংরেজদের দখলের ফলে ইউরোপে কীচামাল 
আমদানি অনেক বেড়ে যায়। এই কীচামালের ওপর ভিত্তি করেই ইউরোপ ও বিশেষত 
ব্রিটেনে শিল্প-বিপ্পব সংঘটিত হয় । যার আলোচনা আমরা সামনে করব ইনশাআল্লাহ। এই 
শিল্প-বিগুব ইউরোপীয়দের মধ্যে নতুন নতুন বাজার খুঁজে বের করার প্রতি আগ্রহী করে 
তোলে। যার ফলে প্রত্যেক ইউরোপীয় রাষ্ট্র মুসলিম উম্মাহর সম্পদ লুষ্ঠনের পাশাপাশি 
সেই সব অঞ্চল থেকে একে অপরকে বঞ্চিত করার জন্য নিজেদের মধ্যেও দ্বন্দ্ব জড়িয়ে 
গড়ে। 


অপরদিকে উসমানি সাম্রাজ্যে নিষ্রিয়তা প্রকাশিত হতে থাকে। ইউরোপ ও রাশিয়া তাদের 
দুর্বলতা অনুধাবন করতে পারে। ফলে তারা সর্বদা উসমানিদের অধিকৃত অঞ্চলগুলোর 
ওপর লোভের দৃষ্টি নিবদ্ধ রেখেছিল। রাশিয়ার দৃষ্টি ছিল মধ্য এশিয়া, কাফকাজ ও 
বলকানের দিকে। অন্যদিকে ব্রিটেন সরকার রোম উপসাগর ও লোহিত সাগর পাড়ি দিয়ে 
হিন্দুস্থানের রাস্তা দখলের পরিকল্পনা তৈরি করছিল। ফ্রালদের দৃষ্টি ছিল আল-জাজায়ির ও 
[তিউনিসিয়াসহ উসমানিদের পশ্চিম ও উত্তর আফ্রিকার দিকে । এই রাষ্ট্রগুলো নিষ্রিয় ও 
দুর্বল হয়ে যাওয়ার ফলে তারা উসমানিদের বিরুদ্ধে চক্রান্তের জাল বোনা শুরু করে। 
প্রায় এক শতাব্দী যাবৎ বিভিন্ন চক্রান্তের মাধ্যমে এই রাষ্ট্রগুলো একেক করে মুসলিম 
অধ্চলগুলো দখল করতে থাকে । এই ধারাবাহিকতায় সর্বশেষ প্রথম বিশ্বযুদ্ধে উসমানিদের 
পতন হয়ে মুসলিম উম্মাহর ক্ষমতা নিঃশেষ হয়ে যায়। এই চক্রান্ত ও যুদ্ধগুলোকে পশ্চিমা 
এতিহাসিকগণ 'ঘেট গেইম" নাম দিয়ে থাকে। ব্রিটেন তাদের চক্রান্ত পূর্ণ বাস্তবায়ন করে 
এবং হিন্দুস্থান দখল করে নেয়। হিন্দুস্থান দখলের মাধ্যমে তাদের সেই সরঞ্জাম, সম্পদ 

















ক বর্তমান বিশব্যবস্থা ১৬১ |. 








ও জনবল অর্জিত হয়ে যায়, যা দিয়ে তারা উসমানিদের পরাজিত করে ব্রিটেনকে সুপার 
পাওয়ার বানাতে সক্ষম ছিল। 





উনবিংশ শতাব্দীকে যদি ইহুদিদের উত্থানের শতাব্দী বলা হয়, তাহলে ভুল হবে না। 
কারণ ফরাসি বিপ্লুবের পর যে রাষ্ট্রে পার্লামেন্ট-ভিত্তিক আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছিল, 
সেখানেই ইহুদিদেরকে ইউরোপীয় নাগরিকদের মতো সমান অধিকার দেওয়া হতো । 
সমান অধিকার প্রাপ্তির সাথে সাথেই ইহুদিরা তাদের জায়োনিস্ট আন্দোলনের ভিত্তি গড়ে 
তোলে, যা ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিল। ১৯১৭ সালে ব্রিটেনের প্রটেস্টান্ট 
খ্রিষ্টানরা ইহুদিদের জন্য ফিলিস্তিন বিজয় করে দেয়। এই শতাব্দীতে ইহুদিরা ইউরোপে 
ব্যাংকের মুকুটহীন বাদশায় পরিণত হয় এবং তারা ইউরোপের অর্থনীতিকে পরিপূর্ণভাবে 
দখল করে নেয়। 














সারকথা হলো, ফরাসি বিপ্লুবের ফলে ইউরোপে নতুন যুগ শুরু হয়। এই যুগকে নিউ 
ওয়াৰ্ল্ড অর্ডার প্রতিষ্ঠার যুগ বলার সাথে সাথে ইহুদিদের উত্থান ও মুসলিমদের পতনের যুগ 
বলা হয় । কেননা, এই সব একই যুগে হয়েছিল । এখানে আমরা ফরাসি বিপ্লব থেকে প্রথম 
বিশ্বযুদ্ধ পর্যন্ত ১৩০ বছরের ইতিহাসকে দুটি অংশে বর্ণনা করব। প্রথম অংশে বিপ্লবের 
ফলে ইউরোপে সংঘটিত পরিবর্তনগ্ডলো বোঝার চেষ্টা করব। দ্বিতীয় অংশে ইউরোপের 
অভ্যন্তরীণ পরিবর্তনের প্রভাবে ঘটা আন্তর্জাতিক পরিবর্তন অর্থাৎ গ্রেট গেইমের আলোচনা 
করব। 


3 ১৬২. ইতিহাসের আয়নায় (টি 


ইউরোপে ব্দ্রিবের যুগ (১৭৮৯-১৮৭৫ খ্রি.) 


১৭৮৯ সালে একদিকে ফরাসি বিপ্লবের ফলে ইউরোপে বিশাল পরিবর্তন ঘটতে শুরু 
করে। অপরদিকে ১৭৬৪ সালে হিন্দুস্থানে বক্সারণ্” যুদ্ধে বিটেন বাংলাকে দখল করতে 
সক্ষম হয়ে যায়। এই দুটি ঘটনার ফলে ইউরোপে তিন ধরনের বিগ্রুব সংঘটিত হয়। 
এক রাজনৈতিক বিপ্লব, দ্বিতীয় অর্থনৈতিক বিপ্লব, যাকে পুঁজিবাদী বিপ্লুব বলা যায় এবং 
তৃতীয়ত সামরিক বিপ্লাব। এই বিপ্লবগুলো সর্বপ্রথম ইউরোপে নিউ ওয়ার্ল্ড অর্ডারকে প্রতিষ্ঠা 
করে। অতঃপর ইসলামি বিশ্বের যে সমস্ত অঞ্চলের ওপর তাদের দখল ছিল, সেই সমস্ত 
অঞ্চলেও এর প্রভাব ছড়িয়ে পড়ে ৷ 


ইউরোপে রাজনৈতিক বিদ্রুব 


ফরাসি বিপ্লবের ফলে স্বয়ং ফ্রান্স অভ্যন্তরীণ ও বহিরাগত বিশৃঙ্খলার শিকার হয়। বিপ্লবীরা 
চাচ্ছিল ফ্রান্সে মানব-আইনের শাসন প্রতিষ্ঠা করে পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে । অন্যদিকে 
বাদশাহ চাচ্ছিল নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখতে ৷ বিপ্রুবের শক্তি দেখে প্রথমে ফ্রান্সের 
বাদশাহ লুই পার্লামেন্টের অধীনে নিজের ক্ষমতাকে সীমাবদ্ধ করতে প্রস্তুত ছিল। কিন্তু 
ভেতরে ভেতরে সে ইউরোপের অন্যান্য বাদশাহর সাথে মিলে নিজের হারানো ক্ষমতা 
ফিরিয়ে আনার চেষ্টায় লিপ্ত ছিল। তার স্ত্রী ছিল অস্ট্রিয়ার বাদশাহ ফেডরিকের বোন, তাই 
সেও তার বোন-জামাইয়ের সাহায্যের জন্য প্রস্তুত ছিল। এ ছাড়াও ইউরোপের অন্যান্য 
বাদশাহ এই বিপ্লবকে ভালো দৃষ্টিতে দেখছিল না। এই বিপ্রবের প্রভাবে তাদের রাষ্ট্রগুলোও 
ঝুঁকির মুখে ছিল। তাই এই বিপ্লবকে দমন করা তাদের দৃষ্টিতে আবশ্যক ছিল। এত কিছু 
সত্তেও ফরাসি বিপ্ুবের প্রভাব আস্তে আস্তে ধারাবাহিকভাবে পুরো ইউরোপে ছড়াতে থাকে । 
ইউরোপের জনগণ আধুনিক ধর্মহীন দর্শনকে গ্রহণ করতে থাকে । ফলে হল্যান্ড, জার্মানি, 
বেলজিয়াম ও অস্ট্রিয়াতে মানবাধিকার আন্দোলন শুরু হয় । এই বিপজ্জনক অবস্থা প্রত্যক্ষ 
করে অস্ট্রিয়া ও জার্মানি ফ্রান্সের বিপ্লবীদের ওপর হামলা করে বসে। এই যুদ্ধ ‘ফ্রেঞ্চ 
রেভুলেশনারি ওয়ার' (French Revolutionary Wars) নামে প্রসিদ্ধ এবং এই যুদ্ধেই 
ফ্রান্সের জেনারেল নেপোলিয়নের প্রসিদ্ধি অর্জিত হয়। এই যুদ্ধে ফাল বিজয়ী হয় এবং 
নেপোলিয়নের নেতৃত্বে তারা প্রায় পুরো ইউরোপ কজা করে নেয়। নেপোলিয়নের বিজয়ের 
ফলে ফরাসি বিপ্রাবের আদর্শগ্ুলো ইউরোপের অন্যান্য রাষ্ট্রেও ছড়িয়ে পড়ে । 


তখন ফ্রান্সের সবচেয়ে বড় শত্রু ছিল ইংল্যান্ড। নেপোলিয়ন ইংল্যান্ডকে পরাজিত করার 
জন্য ১৭৯৮ জালে মিশর হামলা করে বসে ৷ মিশর সেই সময় উসমানিদের অধীন ছিল। 
মিশরের ওপর ফ্রান্সের কজার ফলে হিন্দুস্থানে ব্রিটেনের দখলদারিত্ব হুমকির মুখে পড়ে 



































৩৮-১৭৬৪ সালে নওয়াব মীর কাসেম ও তার মিত্রশক্তির সাথে ইংরেজদের লড়াইকে বক্সার যুদ্ধ বলে। 


কেটি. বর্তমান বিশবব্যব্থা ১৬৩ | 








যায়। এই বিষয়টি ব্রিটেনের জন্য মোটেও মেনে নেওয়ার মতো ছিল না। পরবর্তীকালে 
ব্রিটেনের সামুদ্রিক এডমিরাল নেলসন (Admiral Horatio Nel৪0n) এর হাতে ফ্রান্সের 
সামুদ্রিক বহর পরাজিত হয় ৷ বাধ্য হয়ে নেপোলিয়ন ফ্রান্সে ফিরে আসে । 


মিশর থেকে ফিরে আসার পর নেপোলিয়ন ব্রিটেনকে অর্থনৈতিক অবরোধ দেওয়া শুরু 
করে এবং ব্রিটেনের উৎপাদিত পণ্য ইউরোপে আসাকে বন্ধ করে দেয়। এই অর্থনৈতিক 
অবরোধকে মহাদেশীয় ব্যবস্থা (Continental System) বলা হয়। এই অবরোধে 
পর্তুগাল ফ্রান্সের সাথে থাকতে অস্বীকার করে। এই অবরোধ মোকাবিলা করার জন্য ব্রিটেন 
জেনারেল (L০৮৫ Welli৷৪০n) লর্ড ওয়েলিংটনের নেতৃত্বে স্পেনে বাহিনী পাঠায়। 
যেখানে নেপোলিয়ন ও ব্রিটেনের মাঝে সামনাসামনি যুদ্ধ হয়। রাশিয়া প্রথমে ফ্রান্সের 
সাথে ছিল; কিন্তু পরে রাশিয়া জোট থেকে বের হয়ে যায়। যার কারণে নেপোলিয়ন ক্রুদ্ধ 
হয়ে রাশিয়ার ওপর হামলা করে বসে, যা নেপোলিয়নের পতনের কারণ হয়ে দীড়ায়। 
রাশিয়ার প্রাকৃতিক পরিবেশ নেপোলিয়নের ৪৫ হাজার সেনাকে পরিপূর্ণ ধ্বংস করে দেয়। 
অপরদিকে ব্রিটেনের কমান্ডার ওয়েলিংটন ও নেপোলিয়নের মধ্যে ধারাবাহিক এক যুদ্ধ শুরু 
হয় । ১৮১৫ সালে ১৮ জুন ‘ওয়াটার লু' (ড/4151০০) স্থানে ওয়েলিংটন নেপোলিয়নের 
বাহিনীকে পরাজিত করে এবং নেপোলিয়নকে গ্রেফতার করে সেন্ট হেলেনা (sland of 
58101761679) দ্বীপে নির্বাসিত করে । ওই দ্বীপেই সে ১৮২১ সালে মারা যায়। 











১৮৩০ সালে বেলজিয়ামে বিপ্ুব হয় । এই বিপ্লবের ফলে বেলজিয়াম হল্যান্ড থেকে আলাদা 
হয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৮৪৮ সালে ফ্রান্স, জার্মানি, ইতালি, 
বোহেমিয়া, হাঙ্গেরি এবং অস্ট্রিয়াতে পার্লামেন্ট-ভিত্তিক শাসন প্রতিষ্ঠিত হয়। ১৮৭১ সালে 
মধ্য ইউরোপে আরও একটি বিপ্লব হয়, যা আজকের নতুন ইউরোপের গঠনকে পূর্ণ করে। 
এটাই সেই রাজনৈতিক বিপ্লবের যুগ ছিল, যা ভবিষ্যৎ বিশ্বযুদ্ধের পটভূমি তৈরি করেছিল । 


ইউরোপের গণতান্ত্রিক আহনি ব্যবস্থা 


ফরাসি বিপ্লবের পর পোপতন্ত্র ও বাদশাহি বিলুপ্তির ফলে সর্বোচ্চ বিধানদাতা ও 
আল্লাহর প্রতিনিধি হওয়ার বিশ্বাস বিলুপ্ত হয়ে যায়। ফলে রাষ্ট্র-শাসনে একটি শূন্যতা 
তৈরি হয়। এই শ্ন্যতাকে পূরণের জন্য এমন একটি শাসনব্যবস্থা প্রয়োজন ছিল, যা 
হিউম্যানকে পূর্ণ স্বীকৃতি দেবে। হিউম্যানকে স্বীকৃতি দেওয়ার অর্থ নিরাপত্তা, সুখ- 
সমৃদ্ধি, উন্নতি, স্বাধীনতা এবং সমতা প্রতিষ্ঠা করা। অপরদিকে মধ্যযুগের রোমান 
সাম্রাজ্যের রাষ্ট্রগুলোর মধ্যে সংঘটিত ‘৩০ বছরের যুদ্ধ' এবং এর ফলে হওয়া ‘ওয়েস্ট 


৩৯. এই শব্দগুলোকে আমাদের পরিভাষা হিসেবে বিবেচনা করতে হবে। কারণ প্রতিটি শব্দের পেছনেই 
পশ্চিমাদের বিশেষ দৃষ্টিভঙ্গি আছে। যার সাথে ইসলামের মৌলিক সংঘর্ষ বিদ্যমান। বিস্তারিত জানতে 
হিউম্যান বিয়িং বইটি পড়া যেতে পারে। 


কে 


ফেলিয়া চুক্তি’ এর মাধ্যমে ইউরোপের জাতিগুলো নিজেদের জন্য আলাদা দেশ ভাগ 
করে নেয় এবং জাতীয়তাবাদকে আঁকড়ে ধরে । এই চুক্তির ফলে পুরো ইউরোপের 
মধ্যে দেশাত্ববোধ* একটি বিশ্বাসে রূপ নেয়। ওয়েস্ট ফেলিয়া চুক্তির ফলে ইউরোপে 
“আধুনিক জাতীয়তাবাদী রাষ্ট্র! (৪1190 38155) এর দৃষ্টিভঙ্গি জন্ম নেয়। সেসব রাষ্ট্রের 
গঠনের মধ্যে চারটি উপাদান থাকা মৌলিকভাবে আবশ্যক ছিল : 


১. এমন ভূমি, যেখানে এই রাষ্ট্রের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। 
২. এমন জনগণ, যারা এই রাষ্ট্রকে গ্রহণ করে নেবে। 
৩. এমন প্রশাসন, যারা রাষ্ট্রকে চালাবে । 


8. সর্বোচ্চ বিধানদাতার বিশ্বাস, যা রাষ্ট্রকে সেই অঞ্চল ও তার বাসিন্দাদের ওপর ক্ষমতা 
প্রদান করবে। 


ওয়েস্ট ফেলিয়া চুক্তি ইউরোপে উল্লেখিত শর্তগুলোর মধ্য থেকে ভৌগলিক সীমানা ও 
জনগণ তথা ১ ও ২ নং শর্ত নির্ধারণ করে দিয়েছিল । কিন্তু প্রশাসন ও বিধানদাতার প্রশ্ন 
বাকি রয়ে গিয়েছিল, যার উত্তর নির্ধারণ সহজ ছিল না। বিশেষ করে যেখানে বিধানদাতা 
হিসেবে ফরাসি বিপ্লব পর্যন্ত পোপতন্ত্রের মাধ্যমে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা হতো। 
ফলে এর সমাধানে এমন জটিল এক দর্শন গ্রহণ করা হয়েছিল, যাকে সুস্পষ্টভাবে বোঝা 
প্রায় শুরু দিন থেকেই অসম্ভব ছিল। এই দর্শনগুলো অনেক চেষ্টার পর কিছুটা বুঝে 
আসলেও পূর্ণ বুঝে আসে না। তাই আমরা এই ব্যবস্থাকে ধোকা ও মিথ্যাচার গণ্য করি এবং 
এই দর্শন আমাদের দৃষ্টিতে মুসলিম উম্মাহর জন্য এক বড় চ্যালেঞ্জ । 


যাহোক, ইউরোপের শীসন-ক্ষমতার জন্য এমন থিউরি দরকার ছিল , যা ক্যাথলিক খ্রিষ্টানদের 
আদর্শ ‘আল্লাহ তাআলার হুকুমত' এর সমপর্যায়ে হবে এবং হিউম্যানের সেসব মৌলিক 
্বার্থগুলো বাস্তবায়ন করবে, যা এনলাইটেনমেন্ট আন্দোলনের দার্শনিকরা “মানবাধিকারের 
পবিত্র নীতি’ হিসেবে প্রচার করেছিল । অর্থাৎ নিরাপত্তা, সুখ, উন্নতি, সমতা ও স্বাধীনতা । 
তাদের এই প্রয়োজন অর্থাৎ 'শাসনের থিউরি'র শুন্যতা এনলাইটেনমেন্ট আন্দোলনের 
দার্শনিক জন লক ও রুশো পূর্বেই সমাধান করে রেখেছিল । জন লকের তুলনায় ফরাসি 
বিপ্রবে রুশোর বর্ণিত গণতান্ত্রিক দর্শন অনেক প্রভাব রেখেছিল। তাই আমরা রুশোর 
দর্শনকে সংক্ষিগ্তভাবে তুলে ধরছি। কারণ এটাই বর্তমান আধুনিক গণতন্ত্রের ভিত্তি। 


'রুশোর থিউরির ভিত্তিতে ইউরোপে শাসন-ক্ষমতার যে দৃষ্টিভঙ্গি তৈরি করা হয়, তার 
সারকথা হচ্ছে : ফরাসি বিপ্লবের মৌলিক লক্ষ্য ও নীতিগুলো (নিরাপত্তা, সুখ, উন্নতি, 
স্বাধীনতা ও সমতা) সমস্ত হিউম্যানের সামষ্টিক ইচ্ছার বহিঃপ্রকাশ ছিল, যাকে “জেনারেল 
































৪০. জাহিলি দেশাত্ববোধের মূল কথা হলো, দ্বীনি দায়িত্ব ও মুসলিম ভ্রাতৃত্বকে পরিত্যাগ করে দেশশ্রেমকে 
প্রাধান্য দেওয়া। 


কে 








উইল” বলা হয়। অর্থাৎ সমস্ত হিউম্যান এই লক্ষ্যগুলো গ্রহণের ইচ্ছা প্রকাশ করে। এখন 
যখন কোনো দেশ তাদের রাষ্ট্রীয় আইনে এই লক্ষ্যগুলো মূল হিসেবে গ্রহণ করে “উইল 
অফ অল” বাস্তবায়ন করবে, তখন স্বয়ং সেই রাষ্ট্র সর্বোচ্চ বিধানদাতার মর্যাদায় পৌছে 
যাবে।' 





এই থিউরিকে আরও অধিক স্পষ্ট করার জন্য আমরা নিন্নে রুশোর দর্শনকে তুলে ধরছি: 


গণতান্ধিক রাষ্ট্র দর্শন 


গণতন্ত্রের সবচেয়ে বড় সফলতা ছিল গণতান্ত্রিক থিউরি অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করা । আর 
এর ভিত্তি ছিল গণতন্ত্রের জনক হিসেবে পরিচিত রুশোর দর্শন রুশো অষ্টাদশ শতাব্দীতে 
সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করে এবং ফরাসি বিপ্রবের কিছু বছর পূর্বে ফ্রান্সে মারা যায়। 
তার বই (5০০৭! ০০71801) “সামাজিক সম্পর্ক এনলাইটেনমেন্ট আন্দোলনে একটি 
নতুন দিগন্ত উন্মোচিত করে । এই বইয়ে রুশো আধুনিক গণতন্ত্রের পূর্ণ নকশা পেশ করে। 
বইয়ের শুরু হয় এই বাক্য দিয়ে, “মানুষ স্বাধীনভাবে জন্ম নিয়েছে; কিন্তু তাকে সমস্ত ক্ষেত্রে 
শিকলে আবদ্ধ করে রাখা হয়েছে ।” রুশো মানুষকে একটি পূর্ণ স্বাধীন ও স্বেচ্ছাচার ব্যক্তিত্ব 
হিসেবে পেশ করে । সে বলে যে, মানুষের চাহিদা হলো স্বাধীনতা, নিজ চাহিদামতো চলা 
ও সমতার সাথে থাকা এবং জীবনে সুখের জন্য উন্নতি করা । এই সবই প্রত্যেক মানুষের 
মৌলিক চাহিদা । এটাকে রুশো নাম দিয়েছে (2০7০141 ৮11) 'সাধারণ ইচ্ছা । কিন্তু 
“সাধারণ ইচ্ছা" ছাড়াও প্রত্যেক মানুষের নিজস্ব কিছু ব্যক্তিগত ইচ্ছা থাকে, যাকে রুশো 
নাম দিয়েছে (%/]| ০411) ‘সকলের ইচ্ছা'। সকলের ইচ্ছা এবং সাধারণ ইচ্ছার মধ্যে 
সমতা প্রতিষ্ঠার জন্য রুশো একটি পূর্ণ নকশা পেশ করে, যাকে আজ ‘গণতান্ত্রিক ব্যবস্থা" 
বলা হয়। 


রুশোর দাবি অনুযায়ী মানুষ অতীতকালে একসময় সুন্দর ও উন্নত জীবনযাপন করত। 
যেখানে তারা সব ধরনের সাহায্য-সহযোগিতা ও বন্ধনকে আকড়ে ধরেছিল । সেই সমাজে 
মানুষের সুখ-স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও স্বাধীনতা ছিল৷ অতঃপর বিভিন্ন এলাকায় বসতি গড়ে 
ওঠার ফলে মানুষের মধ্যে ভূমির মালিকানা নিয়ে ছন্দ সৃষ্টি হয়। এই দ্বন্দ থেকে বের হওয়া 
এবং বেঁচে থাকার জন্য মানুষ একে অপরের সাথে চুক্তি করা শুরু করে । একসময় মানুষের 
বসতি বাড়ার সাথে সাথে এই চুক্তিগুলোর সাথে সংযুক্ত পক্ষগুলো বৃদ্ধি পেতে থাকে। 
যার ফলে আবারও দ্বন্দ্ব সৃষ্টির অবস্থা তৈরি হয়। ফলে তখন মানুষ প্রয়োজন বোধ করে 
যে, তাদের পরস্পরের মধ্যে হওয়া চুক্তিগুলো কোনো এক যৌথ শক্তির অধীনে সোপর্দ 
করতে হবে, যাতে সেই শক্তি তাদের মধ্যে স্বাধীনতা ও সমতা প্রতিষ্ঠিত রাখতে পারে । 
কিন্তু সে জন্য আবশ্যক ছিল, এই শক্তিকে এমন হাকিমিয়্যাত বা বিধান প্রনয়ণের ক্ষমতা 
প্রদান করা, যা সমস্ত মানুষ গ্রহণ করে নেবে । আর এখান থেকেই আইন প্রণয়নের প্রয়োজন 

















সামনে আসে। 





রুশোর মতে মানুষের এমন সংবিধান প্রয়োজন, যা সবার জন্য নিরাপত্তা, সুখ, সমতা, 
উন্নতি ও স্বাধীনতা বাস্তবায়ন করবে। এই মূলনীতিগুলো অনুযায়ী সামাজিক জীবনযাপন 
করাই সমস্ত মানুষের ইচ্ছা, যাকে রুশো নাম দিয়েছে “সাধারণ ইচ্ছা বা মূল ইচ্ছা' (২৩৪ 
wil) । অতঃপর এই মূল ইচ্ছাকে বাস্তবায়নের জন্য সবাই নিজের ব্যক্তিগত ইচ্ছাকে 
‘সাধারণ ইচ্ছা'র অনুগামী করে নেবে। ব্যক্তিগত ইচ্ছাকে রুশো নাম দিয়েছে 'সবার 
ইচ্ছা" (৭ ০f 11) ৷ অর্থাৎ সকলের ইচ্ছাকে সাধারণ ইচ্ছার অনুগত করা আবশ্যক । 
সাধারণ ইচ্ছাকে মূল ইচ্ছার অনুগত করার জন্য প্রথম পদক্ষেপ হিসেবে মানুষ নির্বাচনের 
মাধ্যমে নিজেদের প্রতিনিধি বাছাই করবে । এই নির্বাচন দ্বারা “সাধারণ ইচ্ছা' জনগণ 
থেকে স্থানান্তরিত হয়ে তাদের প্রতিনিধিদের কাছে চলে যাবে। তখন এই প্রতিনিধিরা 
একটি কমিটি বৈঠক প্রতিষ্ঠা করবে, যার নাম হবে পার্লামেন্ট । অতঃপর পার্লামেন্ট এমন 
আইন তৈরি করবে, যা সকলের ইচ্ছা অনুযায়ী হবে। অর্থাৎ সকলের ইচ্ছা প্রণীত আইন 
দ্বারা বাস্তবায়িত হবে এবং সাধারণের ইচ্ছা পার্লামেন্টের দ্বারা বাস্তবায়িত হবে। অতঃপর 
পার্লামেন্ট যখন তাদের প্রণীত আইনে স্বাক্ষর করবে, তখন এর দ্বারা মূলত সাধারণ 
জনগণের ইচ্ছা তাদের প্রতিনিধিদের মাধ্যমে 'মূল ইচ্ছা বা সাধারণ ইচ্ছা'র অনুগত করে 
দেওয়া হয়। 




















‘সাধারণ ইচ্ছা’ যখন ‘সকলের ইচ্ছা'র অনুগত হয়, তখনই মূলত সেই রাষ্ট্রের বিধান 
দেওয়ার অধিকার অর্জিত হয়, যা সমস্ত জনগণ “নির্বাচন' এর মাধ্যমে গ্রহণ করে নিয়েছে। 
রাষ্ট্র সর্বময় বিধানদাতা হওয়ার পর জনগণকে তার আইন মেনে চলা আবশ্যক হয়ে যায়, 
কারণ তারা নিজেরাই এটাকে গ্রহণ করেছে । আর এভাবেই আইনের আনুগত্যের দ্বারা 
মানুষ মূলত নিজেই নিজের গোলামি করে এবং আইনের বিরোধিতা করা মূলত নিজেই 
নিজের বিরোধিতা করার সমতুল্য হয়ে যায়। এই ধরনের স্বাধীনতা অর্জনের ফলে কেমন 
যেন মানুষ অন্য কোনো সত্তার বান্দা বা গোলাম না হয়ে তার নিজের গোলাম হয়ে যায়। 
কেননা, বাস্তবে সে নিজেই নিজের আদেশ মেনে চলছে এবং নিজেই নিজের চাহিদাগুলো 
পূর্ণ করছে। এই আইন তৈরির ক্ষমতাকে গ্রহণ করে নেওয়াই মানুষকে আলোকায়ন+ 
উন্নতি, স্বাধীনতা, স্বকীয়তা ও সমতার নিশ্চয়তা দেবে ।” 


এটাই সেই ফর্মুলা, যেখানে আল্লাহ তাআলার পরিবর্তে মানুষকেই সর্বোচ্চ বিধানদাতা 
হিসেবে বিশ্বাস করা হয় (মাআজাল্লাহ)। এবং গণতান্ত্রিক রাষ্টরগুলোতে এখন আল্লাহ 
তাআলার পরিবর্তে মানুষের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে কেমন যেন মানুষ নিজেই নিজের রব 
হয়ে গেছে।৯ 











৪১, এটাই সেই থিউরি, যার গর্ত থেকে গণতন্ত্র জন্ম নিয়েছে আজ বিশ্বের অধিকাংশ মুসলিম রাষ্ট্রে প্রচলিত 
গণতান্ত্রিক ব্যবস্থা এই নিকৃষ্ট দর্শনের ভিত্তিতেই চলছে, যার প্রতিষ্ঠাতা দ্বীনবিরোধী এক জাহিল। আমাদের 
ওপর আল্লাহ তাআলার অগণিত নিয়ামত যে, তিনি আমাদেরকে এমন পরিপূর্ণ হিদায়াত দান করেছেন, 
যার পরে আমাদের আর মানুষের বানানো দর্শনের কোনো প্রয়োজন নেই। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, 
আমাদের সমাজের লোকেরাই এই কথা বুঝতে প্রস্তুত নয় এবং তারা পশ্চিমাদের চাপিয়ে দেওয়া এই 
গণতন্ত্রের ওপর নিশ্চিন্ত হয়ে বসে আছে। 


ক বর্তমান বিশ্বব্যব্থা ১৬৭ [= 





এর ফলেই রুশোর দর্শনের ভিত্তিতে ধর্মীয় বা বাদশাহি শাসনে প্রতিষ্ঠিত সমাজকে ভ্রান্ত ও 
জালিম সমাজ মনে করা হতো, কারণ সেখানে হিউম্যানের চাহিদাকে অবহেলা করা হয়। 
এভাবেই ইউরোপে পোপতন্ত্র ও বাদশাহদের ওপর রক্তাক্ত কলম চালানো হয়। এমনকি 
সমস্ত নবির সম্মিলিত দাওয়াহকেও বাতিল মনে করা হয় এবং ইসলামি খিলাফতকে 
ইতিহাসের অন্ধকার যুগ হিসেবে গণ্য করা হয় (নাউজুবিল্লাহ) 


রুশোর দর্শন বর্ণনার পর আমরা এই বিষয়ের দিকে পাঠকের দৃষ্টি আকর্ষণ করব যে, 
রুশোর দর্শনেও “এরিস্টটলের দর্শন’ এর মতো উন্নত সমাজের উদাহরণ দেওয়া হয়েছে, 
যা প্রতিষ্ঠা করাই নাকি মানুষের মূল লক্ষ্য। রুশোর কথামতো মানবজাতির শুরুতে এমন 
উন্নত সমাজের অস্তিত্ব ছিল, যেখান থেকেই গণতান্ত্রিক রাষ্ট্রের থিউরি জন্ম নিয়েছে। কিন্তু 
আধুনিক চিন্তাবিদ, এতিহাসিক ও দক্ষ ভূগোলবিদরা অনেক খোজার পর এই সিদ্ধান্তে 
পৌছায় যে, মানুষের ইতিহাসে এমন উন্নত সমাজ বা রাষ্ট্রের অস্তিত্বের কোনো প্রমাণ নেই। 
তার বর্ণিত এই উন্নত সমাজ ও রাষ্ট্র কাল্পনিক । রুশোর এই মিথ্যা দাবি সত্বেও পশ্চিমারা 
এই থিউরির ওপরেই রাষ্ট্র গ্রতিষ্ঠা করেছে। তবে আবশ্যকীয়ভাবে এমন রাষ্ট্রকে প্রতিষ্ঠিত 
রাখার জন্য তাদের মিথ্যা ও ধোকাবাজির পাশাপাশি এমন শক্তিও প্রয়োজন ছিল, যা এই 
মিথ্যা গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করবে । সেই শক্তির আলোচনা আমরা সামনে সামরিক 
দর্শনের অধ্যায়ে করব ইনশাআল্লাহ । 


গণতান্িক না প্রতিষ্ঠা 


যেমনটা পূর্বে বর্ণিত হয়েছে, “সবার ইচ্ছা’ ও “সাধারণ ইচ্ছা' মিলিত হয়ে গঠিত সর্বময় 
বিধানদানের ক্ষমতা অর্জনের ফলে রাষ্ট্রের চতুর্থ গুরুত্বপূর্ণ ভন্ত পূরণ হয়ে যায়। মোটকথা 
ফরাসি বিপ্লবের পর পূর্বের বাদশাহি শাসনব্যবস্থা বিলুপ্ত হয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া 
শুরু হয়ে যায় এবং পার্লামেন্ট প্রতিষ্ঠিত হতে থাকে। এই সমস্ত পার্লামেন্ট এমন সংবিধান 
ও আইন প্রণয়ন করে, যা ছিল ‘সকলের ইচ্ছা'র বাস্তবায়ন। মূলত বিধান প্রণয়নের এই 
ফর্মুলা থেকেই গণতান্ত্রিক রাষ্ট্র জন্ম নিয়েছিল, যার সামনে রাষ্ট্রের সব বাসিন্দা মাথা 
ঝুঁকিয়ে দেয় এবং এই সিজদাকেই তারা মানুষের আসল স্বাধীনতা মনে করে। বাস্তবতা 
হচ্ছে পশ্চিমা চিন্তাবিদরা ‘রব’ শব্দ ব্যবহার করা ব্যতীতই গণতান্ত্রিক রাষ্ট্রের এমন সম্মান 
ও মর্যাদা বর্ণনা করে যে, কেমন যেন এই রাষ্ট্রই মানুষের রব। 























যেহেতু হুকুম দেওয়া জীবিত সত্তার গুণ, তাই রাষ্ট্রকে বিধানদাতা বানানোর ছারা মূলত 
তাকে ‘বৈধ সত্তা" (Legal Personality) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পূর্বের সমস্ত 
মুশরিক তো জীবিত বা অদ্তিত্বশীল মূর্তির পূজা করত; কিন্তু এই আধুনিক মুশরিকরা 
কাল্পনিক অস্তিত্বহীন রাষ্ট্রের মধ্যে বিধানদাতার রুহ ফুঁকে দিয়েছে, অতঃপর এটাকে পুজা 
করা শুরু করেছে। এই রাষ্ট্রকে রবের বন্ধু বা নিকটবর্তী নয়; বরং সরাসরি রব মনে করে 
পূজা করতে থাকে । এমনকি এই সমস্ত রাষ্ট্রকে এরিস্টটল, রুশো ও হিগেল-সহ অন্যান্য 














উজ ১৬৮. ইতিহাসের আয়নায় ক 





দার্শনিক প্রভুর মতোই সমস্ত ভুলের উর্ধ্বে দাবি করত। অর্থাৎ তাদের মতে রাষ্ট্র ভুল 
থেকে মুক্ত এবং এর ভুল হওয়াই অসম্ভব । কেমন যেন, রাষ্ট্র মানুষের মতো এক সত্তা; কিন্তু 
কাল্পনিক ও সকলের উর্ধ্রে। 


রাষ্ট্রের গঠন বোঝানোর জন্য দার্শনিকরা তাকে শরীরের সাথে তুলনা দিয়েছে। যার হাত, 
পা ও মাথা আছে। অতঃপর তারা এই সম্তাটির জন্য অধিকার ও করণীয় নির্ধারণ করে 
দিয়েছে। করণীয় দ্বারা উদ্দেশ্য রাষ্ট্রকে জনগণের সকল বিধান ও ফয়সালা দানের ক্ষমতা 
প্রদান করা, যা সংরক্ষণ ও প্রণয়নের দ্বায়িত্বশীল রাষ্ট্র নিজেই । অপরদিকে জনগণকে সেই 
রাষ্ট্রের হক বা অধিকার আদায় করতে হবে । যদি কেউ রাষ্ট্রের আদেশ পালন করে, তাহলে 
তাকে সেই রাষ্ট্রের সম্মানিত গোলাম বা নাগরিক হিসেবে গণ্য করা হবে। কিন্তু যদি সে 
অবাধ্যতা করে, তাহলে রাষ্ট্রের দৃষ্টিতে অপরাধী হয়ে যাবে, যার জন্য রাষ্ট্র কঠিন শাস্তির 
ব্যবস্থা রেখেছে। যেমন এই ধরনের অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড । 


প্রশ্ন হচ্ছে, সর্বোচ্চ বিধান প্রণয়নের এই ফর্মুলাকে গ্রহণ করে মানুষ রাষ্ট্রের কাল্পনিক সত্তার 
শিকল নিজের গলায় পরিধান করে সে মূলত কী থেকে স্বাধীনতা অর্জন করেছে? এর 
জবাব বুদ্ধিমান পাঠক মাত্রই বুঝতে পারবে যে, মানুষ এর মাধ্যমে মূলত আল্লাহ তাআলা 
থেকে, নবিদের আনুগত্য থেকে, দ্বীন থেকে, হালাল-হারামের মাপকাঠি থেকে, সাওয়াব 
ও গুনাহ থেকে স্বাধীনতা অর্জন করেছে। একমাত্র রাষ্ট্রকেই ‘সর্বময় ক্ষমতার" অধিকারী 
বিশ্বাস করা হচ্ছে ধর্মহীনতার সর্বোচ্চ চূড়া । এই গণতান্ত্রিক ব্যবছার বাস্তবতা বর্ণনার পর 
এটা থেকে জন্ম নেওয়ার প্রশ্নের জবাব দেওয়া সম্মানিত মুফতি ও আলিমগণের জিম্মাদারি। 
যেমন, এই রাষ্ট্রের কুফুরি ও শিরকের মধ্যে কোনো সন্দেহের অবকাশ রয়েছে কি? এই 
রাষ্ট্র কোনোভাবে ইসলামি রাষ্ট্র হওয়া সম্ভব কি? যদি কোনো বাহিনী এই রাষ্ট্রের গ্রতিরক্ষায় 
যুদ্ধ করে, তাহলে সেই বাহিনী ও যুদ্ধের কী হুকুম হবে? যদি কোনো মুসলিম রাষ্ট্রের জন্য 
সর্বোচ্চ বিধান দেওয়ার উল্লেখিত আদর্শ ও বিশ্বাসকে সঠিক মনে করে, তাহলে শরিয়তে 
তার অবস্থান কী? এই রাষ্ট্রের শক্তি কীভাবে নিঃশেষ করা যাবে? এই রাষ্ট্রীয় সিস্টেমের 
ভেতরে থেকেই এর সংশোধনে ক্ষমতা যাওয়ার চেষ্টা করা হবে, নাকি বিদ্রোহ করে এর 
বৈশ্বিক ক্ষমতাবানদের সিংহাসন উল্টে দেওয়ার চেষ্টা করবে? 


মোটকথা, ফরাসি বিপ্রবের পর ইউরোপের জনগণ এই বিশ্বাসের ভিত্তিতেই ভোট দিয়ে 
নিজেদের ইচ্ছাকে পার্লামেন্টের কাছে সোপর্দ করে দেয়। এখন পার্লামেন্ট আইন বানিয়ে 
মানুষকে তার সামষ্টিক ইচ্ছা অর্থাৎ সেই উন্নত যুগের দিকে এগিয়ে যাওয়ার রাস্তা প্রস্তুত 
করে দিচ্ছে (যার কোনো বাস্তবতা নেই) আফসোসের বিষয় হচ্ছে, পরবর্তী বছরগুলোতে 
মুসলিম উম্মাহও এই ব্যবস্থা দ্বারা প্রভাবিত হয়। খিলাফতের চাদর ছিন্ন করে গণতন্ত্রের 
শিকল গলায় পরিধান করে নেয় । যার আলোচনা আমরা সামনে করব ইনশাআল্লাহ । 
































মানুষের উন্নতি ও হউরোদের শিল্প-বিদ্রুব 
(পুঁজিবাদী ব্যবস্থার উত্থান) 


নতুন বিশ্বব্যবস্থা অর্থাৎ নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠার পর দ্বিতীয় বিপ্লব ছিল শিল্প-বিগ্লব, 
যা আধুনিক ইউরোপের গঠনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই 
বিপ্লবে ইউরোপের রাষ্ট্রগুলো বস্তুগত উন্নতির ময়দানে এক নতুন রেকর্ড তৈরি করে। 
বাম্পচালিত ইঞ্জিন, প্রোট্রোল-চালিত ইঞ্জিন আবিষ্কার, যোগাযোগের ক্ষেত্রে টেলিগ্রাফ ও 
টেলিফোনের আবিষ্কার, রেলওয়ে ও মটরগাড়ির আবিষ্কার ইউরোপের উৎপাদিত পণ্যের 
আমদানি-রপ্তানিকে এতটাই বৃদ্ধি করে যে, পুরো দুনিয়ার বাজারগুলো তাদের মোকাবিলা 
করতে অক্ষম হয়ে যায়। অপরদিকে উন্নত ও আধুনিক অস্ত্র বানানোর দ্বারা পশ্চিমারা 
অনেক শক্তিশালী হয়ে যায় । আর এই বিপ্লব শুরু হয় ইংল্যান্ড থেকে। 


এই বিপ্লবের দুটি যুগ ছিল । প্রথম শিল্প-বিপ্লুব, যা ১৭৮০-১৮৫০ সালে সংঘটিত হয়েছিল । 
এই সময়টাতে পোশাক-শিল্পে অনেক উন্নতি হয়েছিল এবং যার মূল কারণ ছিল ব্রিটেন 
বাংলাকে দখল করে নেওয়া। ৭০ বছরের মধ্যেই ব্রিটেন পোশাক-শিল্পে হিন্দুস্থানকে 
পিছিয়ে দেয়। শিল্প-বিগ্রবের দ্বিতীয় যুগ ১৮৫০ খ্রি. থেকে শুরু হয়। এই বিপ্লবের মধ্যে 
মৌলিক ভূমিকা রাখে আমেরিকা । এই বিপ্লবের কারিগররা আধুনিক মেশিন ও আধুনিক 
পদ্ধতির সাহায্যে উৎপাদনে অনেক বৃদ্ধি ঘটায়, যার প্রভাব পুরো দুনিয়ার বাণিজ্যের ওপর 
পড়ে। 




















শিল্প-বিপ্ররের কারণসমূহ 
পশ্চিমা এঁতিহাসিকরা শিল্প-বিপ্রবের যে সমস্ত কারণ বর্ণনা করে থাকে, আমরা সেখান 
থেকে গুরুত্বপূর্ণ কিছু কারণ উল্লেখ করছি : 


হংল্যান্ডর অহা বিপ্লব (১৬৮৮ খ্রি.) 

যেমনটা আমরা পূর্বে বলেছি, ১৬৮৮ সালে ইংল্যান্ডের মহা বিপ্রুবের ফলে ব্রিটেন প্রটেস্টান্ট 
চিন্তাধারা গ্রহণ করে নেয়। প্রটেস্টান্ট ধর্মমতে মানুষ শুধু তার দুনিয়াদারি ও ব্যবসায়িক 
কাজেই পুরো জীবন ব্যয় করতে পারত। কিন্তু অন্যদিকে ক্যাথলিকরা দুনিয়া-ত্যাগের 
শিক্ষা দিত। যেহেতু প্রটেস্টান্ট ধর্মমতে দুনিয়া অর্জনের সমস্ত চেষ্টা ধর্মীয় কাজ হিসেবেই 
গণ্য হতে থাকে, তাই এতিহাসিকদের মতে এই চিন্তাধারা শিল্প-বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা 
রেখেছিল । কেননা, এই বিশ্বাস ইউরোপে একটি বৈপ্লবিক পরিবর্তন তৈরি করে এবং 
ইউরোশীয় জাতি সংগঠিত হয়ে কাজ করা শুরু করে। 











ইতিহাসের আয়নায় (ক 


শিল্প-বিপ্রেবের দ্বিতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল, ব্রিটেনের প্রসিদ্ধ অর্থনীতিবিদ 
এডাম স্মিথের পুঁজিবাদী থিউরি । যেখানে স্বাধীন ব্যবসা, ব্যক্তিগত লাভ অর্জন, ব্যবসায় 
প্রশাসনের কম অনুপ্রবেশ ও শ্রমিকদেরকে শ্রেণিবিন্যাস করার মতো দৃষ্টিভঙ্গিসমূহ অন্তর্ভুক্ত 
ছিল। এডাম স্মিথের থিউরি অনুযায়ী সবাই যেহেতু নিজের জন্য কামাই করে। তাই 
প্রত্যেকের উচিত অধিক থেকে অধিক কাজ করা এবং বিনিময়ে অধিক থেকে অধিক লাভ 
অর্জন করা । এই চিন্তার বিরুদ্ধে কার্ল মার্ক্স সমাজতন্ত্রের থিউরি পেশ করে। 


ন্রিউিলের দখলকৃত ভাঞ্চল বৃদ্ধি 


বিটেনে শিল্প-বিপ্রবের তৃতীয় কারণ ছিল তাদের দখলকৃত উপনিবেশ বৃদ্ধি হওয়া ৷ যার 
মধ্যে হিন্দুস্থান ও আমেরিকার গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদে ভরপুর ভূমিসমূহ বিশেষভাবে 
উল্লেখযোগ্য । এই বিপ্রুবের ক্ষেত্রে হিন্দুস্থানের ওপর বিটেনের দখলদারিত্ব মূল ভূমিকা 
রেখেছিল। কারণ এই এলাকাগুলো থেকে তারা বিশাল পরিমাণে কীচামাল বিটেনে লুণ্ঠন 
করে নিয়ে আসে, যা থেকে পণ্য উৎপাদনের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার ছিল। 
যাতে কাঁচামাল নষ্ট না হয়ে যায়। 


শিল্প-বিগ্রবের আরেকটি কারণ ছিল ‘পেটেন্ট রেজিস্ট্রেশন" ৷ এর অর্থ হচ্ছে কোনো ব্যক্তি 
যদি কোনো বিশেষ বস্তু বানায় বা আবিষ্কার করে, তাহলে এটাকে সে নিজের নামে 
গভর্মেন্টের কাছে রেজিস্ট্রেশন করবে, যার ফলে তার অনুমতি ছাড়া কেউ আর তা তৈরি 
করতে পারবে না। যদি কোনো ব্যবসায়ী বা কোম্পানি এটা বানাতে চায়, তাহলে মূল 
প্রস্তুতকারক বা তৈরিকারী থেকে অর্থের বিনিময়ে অনুমতি নেওয়া আবশ্যক। এই নীতি 
জনগণের মধ্যে উদ্ভাবনের আগ্রহ বাড়িয়ে দেয়। 


শিল্প-বিপ্লবের আরও একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল ব্যবসার নতুন সিস্টেম। সহজ কথায় 
উৎপাদনের জন্য কীচামাল ও শ্রমিক প্রয়োজন এবং এগুলোর জন্য পুঁজি প্রয়োজন । শিল্প- 
বিপ্লব ইউরোপের শাসকদেরকে ব্যবসা ও পুঁজি সহজলভ্য করার জন্য নতুন নীতিমালা 
তৈরি করতে বাধ্য করে । যার ফলে কোম্পানি, ব্যাংক ও স্টক মার্কেট সিস্টেম ব্যবস্থা পুরো 
দুনিয়াতে ছড়িয়ে পড়ে ৷ কারেপি ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন হয় । এই সিস্টেম প্রতিষ্ঠার পর 
ইউরোপের নাগরিক জীবন সম্পূর্ণরূপে বদলে যায়। 


























এই সিস্টেমের ফলে তিন ধরনের সহজতা তৈরি হয়। কোম্পানিগুলোর জন্য কীচামাল 
উৎপাদনকারী দেশে গিয়ে তা ক্রয়ের জন্য যেকোনো ইউরোপীয় ব্যাংক থেকে পুঁজি নেওয়া 








কৌ বর্তমান বিশ্বব্যব্থা : ১৭১ 10. 











সহজ হয়ে যায় ৷ দ্বিতীয়ত এই কীচামালকে ইউরোপের নিজ নিজ দেশে পৌছানোর জন্য 

ংক থেকে পুঁজি নেওয়া সহজ হয়ে যায়। তৃতীয়ত নিজ দেশে এই কীচামাল থেকে 
পণ্য উৎপাদনের জন্য কারখানা তৈরির ক্ষেত্রে পুঁজি নেওয়া সহজ হয়ে যায় । কীচামাল 
আমদানি, কারখানা, পণ্য উৎপাদন ও ব্যবসার এই নতুন সিস্টেম ইউরোপের নাগরিকদের 
ব্যক্তি জীবনেও অনেক গভীর প্রভাব ফেলেছিল। সবাই তখন নিজ নিজ সম্পদ বিক্রি করে 
কোম্পানিতে বিনিয়োগ করা শুরু করে। লোকেরা চাকরি ও রোজগারের তালাশে শহরের 
দিকে আসা শুরু করে । যার ফলে শহরে আবাস বৃদ্ধি পেতে থাকে । ইউরোপের উৎপাদিত 
পণ্য এতটাই বেড়ে যায়, যা রপ্তানি করে তারা পুরো দুনিয়ার মাকেটকে পেছনে ফেলে 
দেয়। এই ধারবাহিকতা আজও চলমান রয়েছে। যার বিস্তারিত আলোচনা উপযুক্ত স্থানে 
করা হবে ইনশাআল্লাহ। 

















£গালালের সচনস 





শিল্প-বিপ্লুবের মধ্যে গোলামের ব্যবসাও সর্বোচ্চ ভূমিকা রেখেছিল । এখানে গোলাম এই 
অর্থে নয় যে, কোনো এলাকা বিজয় করে বা কোনো যুদ্ধের পর গোলাম হিসেবে ধরে 
আনা হয়েছে। বরং ব্রিটেন ও আমেরিকা নিজেদের কারখানায় বেতন ছাড়া শ্রমিকের জন্য 
আফ্রিকার চতুল্পার্শ্বের উপকূলীয় এলাকাগুলোতে বিশেষ কোম্পানি পাঠায় । যাদের সাথে 
সেনাবাহিনী সদস্যরা থাকত। এই কোম্পানিগুলোর কাজ ছিল মৌরিতানিয়া, একঙ্গোলা, 
নামিবিয়া, কঙ্গো, মাদাগাস্কার, মুজাঘ্িক, কেনিয়া ও সোমালিয়ার উপকূলীয় এলাকাগুলোতে 
হঠাৎ হামলা করে হাজার হাজার মানুষকে থেফতার করে জাহাজে তুলে এনে ইউরোপ ও 
আমেরিকার বাজারগুলোতে বিক্রি করে দেওয়া। 








উনবিংশ শতাব্দীর মধ্যভাগে পশ্চিমা জাতি এভাবে লক্ষ লক্ষ মানুষকে দাস বানায়। 
যার মধ্যে লক্ষ লক্ষ মানুষ রাস্তাতেই অসুস্থতার ফলে মারা যেত, ফলে তাদেরকে সমুদে 
নিক্ষেপ করা হতো । যারা ভালো ও সুস্থ থাকত, তাদেরকে শিল্প ও ক্ষেত-খামারের 
কাজে লাগিয়ে দেওয়া হতো। তারা আর কখনোই নিজের দেশে ফিরে যেতে পারত 
না। এদের অর্ধেকের বেশি মুসলিম ছিল, যাদেরকে বাধ্য করে খ্রিষ্টান বানানো হয়েছিল 
(নাউজুবিল্লাহ) । আমেরিকায় বসবাসকারী সমস্ত কালো প্রজন্ম তাদের গোলামদের বংশ 
থেকে জন্ম নিয়েছে, শিল্প-বিপ্রবের সময় যাদেরকে কিডন্যাপ করে আমেরিকা ও ব্রিটেনে 
স্থানান্তরিত করা হয়েছিল। এই প্রজন্ম এখন পূর্ণভাবে খ্রিষ্টান হয়ে গেছে। দাস-ব্যবসার এই 
কষ্টদায়ক কাহিনি স্বয়ং পশ্চিমা এতিহাসিকদের বইয়ে আজও সংরক্ষিত রয়েছে। 

















জাগিয়দার ব্যবস্থার পতন 


কিছু চিন্তাবিদের মতানুযায়ী পুঁজিবাদী সিস্টেমের উন্নতি জাগিরদার ব্যবস্থার প্রতিরোধস্বরাপ 
ছিল। এই ব্যবস্থার উন্নতির ফলে জাগিরদার ব্যবস্থার পতন শুরু হয়। এখন জাগিরদারেরা 
নিজেদের ভূমি বিক্রি করে কারখানা ও ব্যবসায় অর্থ লাগানে। শুরু করে। 








শিল্প-বিপ্নবের প্রভাব 
শিল্প-বিগ্রব শুধু ইউরোপে নয়; বরং পুরো দুনিয়াতেই প্রভাব ফেলেছিল যেমন : 


এই বিপ্লবের ফলে ইউরোপের বস্তুগত উন্নতি এতটাই বৃদ্ধি পায় যে, তারা পুরো দুনিয়াকে 
পেছনে ফেলে দেয়। এই উন্নতির মূল কারণ ছিল ইউরোপে পণ্য অধিক দ্রুত ও অনেক 
বেশি তৈরির সক্ষমতা ছিল । অধিক ও দ্রুত তৈরির সক্ষমতার ফলে তাদের সম্পদ বৈশ্বিক 
বাজারে অন্যান্য পণ্য উৎপাদনকারী রাষ্ট্রগুলোকে খুব দ্রুত পেছনে ফেলে দেয়। যার ফলে 
বৈশ্বিক বাজারে পশ্চিমা রাষ্ট্রগুলোর প্রভাব প্রতিষ্ঠা হয়ে যায়, যা আজও প্রতিষ্ঠিত আছে। 


মুসলিম উল্লাহর পতল 


সেই সময় মুসলিমদের অধিকাংশ এলাকা ছিল পশ্চিমা দখলদারদের উপনিবেশের অধীনে । 
পশ্চিমা জাতি সেই এলাকাগুলোর সম্পদ সীমাহীনভাবে লুণ্ঠন করে নিজেদের রাষ্ট্রে নিয়ে 
যায়। যার ফলে মুসলিম এলাকাগুলোর বাণিজ্য ধ্বংস হয়ে যায় এবং মুসলিমদের সম্পদ 
নিজেদের হাত থেকে ছুটে যেতে থাকে৷ উদাহরণস্বরূপ ব্রিটেন ১৭৫৭ সালে বাংলা বিজয় 
করে। বাংলা বিজয়ের ফলে তুলা ও সুতার এক বড় বাজার তাদের হাতে এসে যায় । পূর্ব 
জমানায় খুব বেশি পরিমাণ কাঁচামাল রপ্তানির অনুমতি দেওয়া হতো না; বরং কাঁচামাল 
থেকে সেই অঞ্চলেই পণ্য উৎপাদন করতে হতো । তাই সেই সময় হিন্দুস্থান ছিল পুরো 
দুনিয়ার পোশাক রপ্তানিতে একক ও সবচেয়ে বড় রাষ্ট্র । যখন ইংরেজরা বাংলার ওপর 
কজা করে, তখন তারা সর্বপ্রথম বাংলায় এই নীতি পরিবর্তন করে। যার ফলে কৃষকরা 
কোম্পানির কাছে কীচামাল বিক্রি করতে বাধ্য হয়৷ অতঃপর বাংলা ও হিন্দুঙ্থানের পোশাক- 
শিল্প ধ্বংস হতে থাকে। তুলা ও সুতো সোজা ব্রিটেন যেতে থাকে । ফলে ব্রিটেনে অনেক 
কীচামাল জমা হয়ে যায়। অপরদিকে ব্রিটেনে এমন মেশিন তৈরি করে, যা অল্প সময়ে 
অধিক সুতা কাটতে ও পোশাক তৈরি করতে সক্ষম ছিল। অন্যদিকে হিন্দুস্তান পোশাক 
তৈরিতে তাদের থেকে বেশি সময় লাগত। যার ফলে ৭০ বছরের মধ্যেই হিন্দুস্থানের 
পোশাক ব্রিটেনের পোশাকের বিপরীতে অনেক কমে যায়। এমনকি ব্রিটেনের পোশাক 
হিন্দুস্থানের মার্কেটে বিক্রি হতে থাকে । 














জাস্থ-ব্যবসা ও মুদ্ধর সক্ষমতা বৃদ্ধি 
ইউরোপের মধ্যে এই শিল্প-বিগ্লুব সামরিক বিপ্লবের ওপর খুব গভীর প্রভাব ফেলেছিল। 
লোহাশিল্পে উন্নতি খুব ভালো অস্ত্র বানানোর সক্ষমতা বৃদ্ধি করে। ফলে উন্নত বন্দুক, 
কামান ও মেশিনগান পশ্চিমাদের আক্রমণের শক্তিতে অনেক বৃদ্ধি ঘটায়। অপরদিকে 
রেলগাড়ি ও জাহাজের ইঞ্জিন আবিষ্কারের ফলে অধিক থেকে অধিক সৈন্য এক জায়গা 











কে বর্তমান রিশবর্যব্া ১৭৩ = 








থেকে আরেক জায়গায় স্থানান্তর করা সহজ হয়ে যায়। গাড়ি, ট্রাক, ট্যাঙ্ক ও বিমান আবিষ্কার 
বাহিনীর চলাচলের সক্ষমতা অনেক বাড়িয়ে দেয়। 





নতুন শহর প্রতিষ্ঠা 





শিল্প-বিগ্লবের একটি সামাজিক প্রভাব ছিল নতুন নতুন শহর গড়ে ওঠা । যে সমস্ত এলাকায় 
কখন হলা ললো সাহরে সারির হতে থাক নো থেকে মানুম শহরের দিকে 
আসতে থাকে, যা শহরের আবাদি বৃদ্ধি করতে থাকে । এর একটি ক্ষতিকর প্রভাব ছিল, 
গোত্র, ভ্রাতৃত্ব ও বংশ ধ্বংস হতে থাকা এবং সমাজব্যবস্থা দুর্বল হতে থাকা । 


সমাজতন্বের বিদুব 


পুঁজিবাদী ব্যবস্থা ও শিল্প-বিপ্রবের বিপরীতে সমাজতন্ত্রের থিউরি সামনে এসে পুঁজিবাদী 
ব্যবস্থার উদ্ভাবক ছিল এডওয়ার্ড স্মিথ, অন্যদিকে সমাজতন্ত্রের উদ্ভাবক ছিল কার্ল মার্ক্স ও 
ফ্রেডরিক ইঞ্জেল। কার্ল মার্ক ছিল জার্মানির ইহুদি দার্শনিক। সে শিল্প-বিপ্রুব ও পুঁজিবাদী 
ব্যবস্থাকে খুব গভীরভাবে বিশ্লেষণের পর সমাজতন্ত্রের থিউরি পেশ করে । সমাজতন্ত্র ছিল 
পুঁজিবাদী ব্যবস্থার বিপরীত ৷ কার্ল মার্ক্সের দাবি অনুযায়ী পুঁজিবাদ শুধু এক শ্রেণির সম্পদ 
বৃদ্ধি করে, যার ফলে সমস্ত পুঁজি একটা শ্রেণির কাছে জমা হয়ে যায়। এই ব্যবস্থায় গরিব 
আরও গরিব হয় এবং ধনী আরও ধনী হতে থাকে । কার্ল মার্ক্সের দাবি অনুযায়ী যেই লাভ 
পুঁজিদাতা অর্জন করে, এটা মুলত শ্রমিকদের মেহনতে অর্জিত হয়। পুঁজিদাতা শ্রমিককে 
মজুরি দিয়ে ছেড়ে দেয় এবং সমস্ত লাভ শুধু নিজেই নিয়ে যায়। অথচ এই লাভের মধ্যে এই 
শ্রমিকেরও অংশ রয়েছে। যদি এই অবস্থা চলমান থাকে, তাহলে পুঁজিবাদ পুরো দুনিয়ার 
ওপর এমন দখল প্রতিষ্ঠা করবে, যা বাদশাহদের ক্ষমতাকেও ছাড়িয়ে যাবে । এটি এমন 
একটি ব্যবস্থা, যার মধ্যে গরিব ও শ্রমিক শ্রেণিকে গোলামের মতো ব্যবহার করা হয়। কার্ল 
মার্ক্স এর সমাধান এভাবে দিয়েছিল, দুনিয়ার সমস্ত শ্রমিক শ্রেণি মিলে পুঁজিবাদীদের থেকে 
ক্ষমতাকে ছিনিয়ে নেবে। অতঃপর পুঁজি ও উৎপাদিত পণ্যের মূল্য কন্ট্রোলের মাধ্যমে 
লভ্যাংশ পুরোটাই সবার মাঝে হিসেব করে বন্টিত হবে। 


কার্ল মার্সের এই থিউরি ইউরোপে গ্রহণযোগ্যতা পেতে শুরু করে। ১৮৬৪ সালে লন্ডনে 
প্রথম সমাজতন্ত্রের কনফারেন্স হয়, যার পর এই আন্দোলন অনেক প্রচার-প্রসার শুরু হয়। 
১৮৯৫ সালে দ্বিতীয় কনফারেন্স অনুষ্ঠিত হয়। 









































— -77))৮৮৯-৮ শী ্্িস্ী শিস 











মমাজতন্ধ ও পুঁজিাদের মাঝে পার্থক্য 


এখানে আমরা পাঠকের সামনে পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মধ্যকার পার্থক্য তুলে ধরব। 
যাতে সমাজতন্ত্র ও পুঁজিবাদের পার্থক্য স্পষ্ট হয় এবং এটাকে মাথায় রেখে পুঁজিবাদী 
সিস্টেমের মোকাবিলায় সঠিক কার্ষনীতি প্রস্তুত করা যায়। চিন্তাগত অবস্থান থেকে পুঁজিবাদ 
এবং সমাজতন্ত্রের উৎস একই | কেননা মৌলিক নীতি ও উদ্দেশ্যের ক্ষেত্রে এই দুইয়ের 
মাঝে কোনো পার্থক্য নেই। এই দুটি ব্যবস্থাই আল্লাহ তাআলার বিদ্রোহী । মানুষকে ধর্ম 
থেকে স্বাধীন করে দেয় এবং শুধু ব্যক্তিগত উন্নতিকেই জীবনের মাকসাদ হিসেবে গণ্য 
করে। দুটি সিস্টেমই রেনেসীর যুগের চিন্তা-চেতনা, এনলাইটেনমেন্ট আন্দোলন এবং 
ফরাসি বিপ্লবের প্রভাবকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। তবে স্বার্থ অর্জনের ক্ষেত্রে এই 
দুটির কার্যক্রমের মধ্যে অনেক পার্থক্য রয়েছে । তাই এই দুটি ব্যবস্থার বিরুদ্ধে পরিকল্পনা 
করার সময় এই পার্থক্যগুলো মাথায় রাখা আবশ্যক । এটা স্পষ্ট হওয়া চাই যে, পুঁজিবাদের 
বিরুদ্ধে জিহাদের ক্ষেত্রে রাশিয়ার কমিউনিস্টদের বিরুদ্ধে প্রয়োগকৃত কৌশল কার্যকর 
হবে না। 


এখন চিন্তাগত ও কার্যক্রমের ক্ষেত্রে পৃথক পৃথক পার্থক্যসমূহ নিচে পেশ করছি : 


























সমাজতন্ত ও পুঁজিবাদী ব্যবস্থার চিন্তাগত অনস্গান 


সমাজতন্ত্র ও পুঁজিবাদী ব্যবস্থা দুটিই এনলাইটেনমেন্ট আন্দোলন ও সেক্যুলারিজম অনুযায়ী 
মানুষকে হিউম্যান বানানো, মুক্তচিন্তাকে গ্রহণ করে বুদ্ধিকেই সর্ববিষয়ে দলিল বানানো 
এবং মানুষের উন্নতি ও পুঁজি বৃদ্ধিকে জীবনের লক্ষ্য বানানোর ক্ষেত্রে পরস্পর একমত ৷ 
এতিহাসিক দিক থেকে এনলাইটেনমেন্ট আন্দোলনের ধারায় পুঁজিবাদী ব্যবস্থা সমাজতন্ত্রের 
আগে অস্তিত্বে এসেছে । পুঁজিবাদী ব্যবস্থা ফরাসি বিপ্লবের পর মানুষের জীবনের মূল লক্ষ্যের 
শূন্যতা পূরণের জন্য আসে, অন্যদিকে সমাজতন্ত্র পুঁজিবাদী ব্যবস্থার পাল্টা প্রতিক্রিয়া 
হিসেবে সামনে এসেছে : 


* প্রথম পার্থক্য : হিউম্যানের থিউরিতে এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। পুঁজিবাদী 
ব্যবস্থায় হিউম্যান স্বাধীন সত্তা, অন্যদিকে সমাজতন্ত্ে হিউম্যান শুধু গরিব ও অক্ষম 
শ্রেণির মানুষ, যাদের অধিকার পুঁজিপতিরা মেরে খাচ্ছে। এই দুর্বল হিউম্যানদের 
অধিকার রক্ষার জন্য পুঁজিপতি শ্রেণির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে । এই মৌলিক পার্থক্যের 
ভিত্তিতেই বাকি সব পার্থক্য তৈরি হয়েছে। 

* দ্বিতীয় পার্থক্য : পুঁজি বৃদ্ধিতে অতিরিক্ত সংখ্যা অর্থাৎ ‘লাভ’ (Surplus Value) 
এর ক্ষেত্রে পার্থক্য । পুঁজিবাদী ব্যবস্থায় লাভকে পুঁজিদাতার অধিকার মনে করা হয়। 
অন্যদিকে সমাজতন্ত্র লাভকে শ্রমিক শ্রেণির অধিকার মনে করা হয়, যা সমাজে 
সমানভাবে বন্টন করে দিতে হবে। 




















কৌ বর্তমান বিশবব্যব্থা . ১৭৫ =" 





* তৃতীয় পার্থক্য : পুঁজিবাদী ব্যবস্থায় প্রশাসনের ক্ষমতা সমস্ত জনগণের সম্মিলিত ক্ষমতা, 
চাই সে পুঁজিদাতা হোক বা শ্রমিক। এই জন্যই তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে গ্রহণ করে 
নিয়েছে। পক্ষান্তরে সমাজতন্দ্রে সরকারী ক্ষমতা শুধুই শ্রমিক শ্রেণির অধিকার, যার জন্য 
তারা যুদ্ধ করে। 

* চতুর্থ পার্থক্য : পুঁজিবাদী ব্যবস্থা চায় সমাজে মালিকানার অধিকার, স্বাধীন ব্যবসা, 
ব্যবসায়িক উন্নতি, সম্পদের উন্নতির ক্ষেত্র সব ধরনের হস্তক্ষেপ মুক্ত থাকা । অন্যদিকে 
সমাজতন্ত্র চায় প্রশাসনের মাধ্যমে শ্রমিকদের মধ্যে জীবনযাপনের সুযোগ সমানভাবে 
বন্টন করতে। 








সমাজতন্ধ ও পুঁজিবাদী ব্যবস্থার বর্মন পার্গবদ্য 
চিন্তাগত বৈপরীত্যের ভিত্তিতে কাজের ক্ষেত্রেও নিম্নোক্ত পার্থক্যগুলো তৈরি হয়েছে : 


* পুঁজিবাদী ব্যবস্থার কোম্পানিগুলো ব্যক্তি মালিকানাধীন (7৮8058097) হয়ে থাকে । 
অন্যদিকে সমাজতন্ত্রের সংস্থাগুলো হয় রাষ্ট্রীয় মালিকানাধীন (Nationalization) | 

* পুঁজিবাদী ব্যবস্থা স্বাধীন বাণিজ্যের প্রবক্তা, যেখানে প্রশাসনের সবচেয়ে কম অনুপ্রবেশ 
কবে। অন্যদিকে সমাজতন্ত্র বিনিয়োগকারীকে (07. 0০107০70191) বাজারের 
পরোয়া না করে ব্যবসার প্রবক্তা, যার নেগরানি প্রশাসন করবে। 


* পুঁজিবাদী ব্যবস্থায় পেশাদার (7075551০181) মানুষকে সম্মান করা হয়, সমাজতন্ত্র 
শুধু শ্রমিক শ্রেণিকে সহায়তা করা হয়। 


* পুঁজিবাদী সমাজ "কর্পোরেট সমাজ' (0০112০7819 3০০9) এর রূপ ধারণ করেছে ।৯ 
অন্যদিকে সমাজতন্ত্র 'আইরন কার্টেন সমাজ' (Iron Curtain Society) হয়ে থাকে । 
আইরন-কার্টেন দ্বারা উদ্দেশ্য লৌহ খাঁচায় বন্দী সমাজ 1৮5 





৪২. কর্পোরেট সমাজের দ্বারা এমন সমাজ উদ্দেশ্য , যেখানে প্রত্যেক সদস্য শুধু কাজ আর কাজ করে এবং 
তাদের মাঝে পারস্পরিক সম্পর্ক পেশার (2/০৪55/০॥$) সীমা পর্যন্তই হয়ে থাকে। এই সমাজে ভ্রাতৃত্বের 
কোনো স্থান থাকে না এবং বংশীয় সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয় না। আমেরিকা ও ইউরোপের সমাজগুলো 
এমনই সমাজ, যেখানে মানুষের সম্পর্ক শুধু পেশার ভিত্তিতেই হয়ে থাকে, যেন জানোয়ারের মতো তাদের 
মধ্যে শুধু প্রয়োজনের ভিত্তিতে সম্পর্ক থাকে । আফসোস হচ্ছে, পুঁজিবাদী ব্যবস্থা বিশ্বের ওপর চেপে বসার 
পর এখন মুসলিম সমাজও এই পথে এগিয়ে চলছে। 

৪৩. এই সমাজে জনগণ প্রশাসনের অধীনে আবদ্ধ হয় এবং ব্যক্তিগত স্বাধীনতার মধ্যেও প্রশাসন হস্তক্ষেপ 
করে । এর স্পষ্ট উদাহরণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের রাশিয়া । মুসলিমদের ওপর আল্লাহ তাআলার অনেক 
বড় ইহসান যে, তিনি আমাদেরকে বাড়াবাড়ি-ছাড়াছাড়ি থেকে মুক্ত ভারসাম্যতার ওপর প্রতিষ্ঠিত শিক্ষা দান 
করেছেন, যার ভিত্তিতে মুসলিম উম্মাহ তেরো শতাব্দী পর্যন্ত আমল করেছে, সর্বশেষ উসমানিদের পতন হয়। 
যার পরের অবস্থা সামনে আলোচনা হবে। 


নই ১৭৬) ইতিহাসেরআয়নায়. (কটি 





* পুঁজিবাদী ব্যবস্থায় গণতন্ত্রের মাধ্যমে প্রশাসন চালানো হয়। যেখানে নিয়ন্ত্রণের 
(০০70018) মাধ্যমে সমস্ত শৃঙ্খলাকে টিকিয়ে রাখা হয়। অন্যদিকে সমাজতন্রে শ্রমিক 
শ্রেণির একচ্ছত্র সিদ্ধান্তের ওপর প্রতিষ্ঠিত (Dictatorship), যেখানে (Commands) 
আদেশের মাধ্যমে শৃঙ্খলা পরিচালিত হয় ।% 


* দুটিই বৈশ্বিক (01০81) শাসনের প্রবক্তা ৷ কিন্তু পুঁজিবাদী ব্যবস্থা তার নিজের জন্য 
কূটনৈতিক ও রাজনৈতিক (Statesman) ব্যবস্থা গ্রহণ করেছে, যাদের দৃষ্টি শুধু স্বার্থের 
দিকে নিবদ্ধ থাকে। চাই তা যেই পদ্ধতিতেই অর্জন করা হোক । অন্যদিকে সমাজতন্ত্র 
যুদ্ধকে কর্মপদ্ধতি হিসেবে গ্রহণ করে নিজের লক্ষ্যকে বাস্তবায়ন করে। 


এই পার্থক্যগুলোকে অনুধাবনের ফলে একটি কথা স্পষ্ট হয় যে, সমাজতন্ত্র পুঁজিবাদী 
ব্যবস্থার মোকাবিলায় শক্তিশালী কেন্দ্রের প্রবক্তা। অন্যদিকে পুঁজিবাদ কেন্দ্রীয় না হওয়ার 
ফলে সব জায়গায় জোট বা অংশীদারের তালাশে থাকে । এই জোট অর্জনের পর এর 
আকৃতি অনেক বৃদ্ধি হতে থাকে ৷ অপরদিকে সমাজতন্ত্র বাহ্যিক জোট থাকা সত্বেও সমস্ত 
কাজ নিজদ্ব বলে পরিচালনা করে । 


ফরাসি বিগ্রবের ফলে একটি বড় সমস্যা সৃষ্টি হয় বাদশাহদের নিয়ন্ত্রিত সেনাবাহিনী নিয়ে। 
শাহি বাহিনী তাদের বাদশাহকে আল্লাহ তাআলার ছায়া মনে করে লড়াই করত। তার 
পরাজয়কে নিজেদের পরাজয় বলে বিশ্বাস করত এবং তার জন্য জান কুরবান করাকে 
নিজেদের ধর্মীয় দায়িত্ব মনে করত। কিন্তু ধর্মহীন রাষ্ট্রে এমন কোনো থিউরির সুযোগ 
ছিল না। অথচ সর্বদ্বীকৃত বিষয় হলো, কোনো বাহিনী দৃঢ় আদর্শ ও পরস্পর একতার 
সুত্র ছাড়া কখনো যুদ্ধে নামতে পারে না। এই অবস্থায় রাষ্ট্রীয় বাহিনীগুলোর জন্য এমন 
থিউরির প্রয়োজন হয়, যা তাদের একত্রিত ও উজ্জীবিত রাখতে পারবে । পশ্চিমাদের এই 
প্রশ্নের জবাব প্রুশিয়ার (7:8$818) জেনারেল 'ক্লুজউইজ' (Karl Von 01405০৬1012) 
দিয়েছিল। ক্লজউইজের থিউরিকে পশ্চিমা রাষ্ট্রীয় বাহিনী গঠনের আদর্শ ও বিশ্বাসের 
ক্ষেত্রে বাইবেলের মতো মূল্যায়ন করা হয়। 'ক্লজউইজকে আধুনিক সামরিক বিদ্যার জনক 
হিসেবে গণ্য করা হয়। ১৭৯৮ সালে ক্লজউইজ ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধে প্রুশিয়ার জেনারেল 
ছিল, যে পরবর্তী সময়ে রাশিয়ার বাহিনীর সাথে মিলিত হয়। এটা ছিল সেই যুগ, যখন 
ইউরোপ ফরাসি বিপ্লবের ফলে পোপতন্ত্ ও বাদশাহি দুটা থেকেই মুক্ত ছিল। এই যুগেই 
কান্ট (1559) পুঁজিবাদ ও কার্ল মার্ক্স সমাজতন্রের থিউরি পেশ করেছিল। 'ক্লুজউইজ 











8৪. আদেশ ও নীতির পরিভাষা মূলত ম্যানেজমেন্টের প্রসিদ্ধ পরিভাষা । বর্তমানে এই পরিভাষা বিশেষভাবে 
বাহিনীর শৃঙ্খলা ও শীতির জন্য ব্যবহার হয়ে থাকে। কমান্ড কোনো ক্ষমতাশালীর আদেশকে বলা হয়। আর 
কন্ট্রোল সেই নীতিকে বলা হয়, যা কাজের শৃঙ্খলার জন্য মাপকাঠি হিসেবে নির্ধারণ করে দেওয়া হয়। যার 
ফলে কাজ নিজে নিজেই সেই কন্ট্রোল অনুযায়ী পরিচালিত হয়। 


CO ET 








যদিও নিজে কাৰ্ল মার্ঝের চিন্তাধারায় প্রভাবিত ছিল। কিন্তু তার মৃত্যুর পর তার থিউরিকে 
পশ্চিমা পুঁজিবাদীরা পূর্ণভাবে প্রয়োগ করে। ক্লজউইজের থিউরি তার জীবদ্দশায় ব্যাপক 
গ্রহণযোগ্যতা পায়নি। ১৮৩২ সালে অসুস্থতার ফলে সে মৃত্যুবরণ করে। 





তার মৃত্যুর পর তার স্ত্রী এই চিন্তাধারাগুলো বই আকারে ছাপিয়ে প্রচার করে। শুরুতে 
তা তেমন প্রসিদ্ধি লাভ করেনি । কিন্তু ১৮৭১ সালে যখন ফ্রান্সের বাদশাহ নেপোলিয়ন 
তৃতীয় (০7০1০০7 1) প্রুশিয়ার ওপর হামলা করে, তখন এই যুদ্ধে গ্রুশিয়ার বাহিনীর 
সেনাপতি ছিল ক্লজউইজের শাগরিদ জেনারেল মোল্টকি (General Moltke) | মোল্টকি 
প্রুশিয়ার বাহিনীকে ক্লজউইজের থিউরি অনুযায়ী সাজিয়ে ছিল। ফ্রান্স সেই যুদ্ধে কঠিন 
পরাজয়ের শিকার হয়। প্রুশিয়ার সফলতা দেখে সারা ইউরোপ চমকে গিয়েছিল। পরে 
যখন জানতে পারে, এটা ছিল ক্লজউইজের থিউরি বাস্তবায়নের ফল, তখন পুরো ইউরোপ 
তাগ্রহণ করা শুরু করে । তারা সকলেই নিজেদের বাহিনীকে তার থিউরি অনুযায়ী সাজাতে 
থাকে। 


সেই সময় পর্যন্ত মুসলিম উন্মাহ এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে, তারাও এই মতাদর্শের 
দ্বারা প্রভাবিত হয়ে পড়ে । উসমানিরা স্বয়ং জেনারেল মোল্টকিকে তাদের বাহিনী নতুনভাবে 
সাজানোর দায়িত্ব দেয়। অপরদিকে সাম্রাজ্যবাদী শক্তিগুলোও তাদের বাহিনীগুলো এই 
থিউরি অনুযায়ী সাজিয়ে নেয়। হিন্দুস্থান দখলকারী ব্রিটেন ও মিশর দখলকারী ফ্রান্স 
তাদের বাহিনীকে এই থিউরি অনুযায়ী ঢেলে সাজায় । যার ফলে ৭০ বছরের কম সময়ে 
বিশ্বের সমস্ত রাষ্ট্রীয় বাহিনীকে ক্লজউইজের থিউরি অনুযায়ী নতুনভাবে সাজানো হয়ে যায় । 
এমনকি এই রাষ্ট্রীয় বাহিনীগুলোর নাম পর্যন্ত 'ক্ুজউইজের বাহিনী’ রাখা হয়। আমাদের 
জন্য এখন চিন্তার বিষয় হচ্ছে, সোভিয়েতকে পরাজিত করার পর আমাদের মোকাবিলা 
এখন ক্লজউইজের বাহিনীর সাথে হচ্ছে। তাই ক্লজউইজের ঘিউরিগুলো ভালোভাবে বোঝা 
উচিত । তাই নিচে এই সম্পর্কে আলোচনা করা হচ্ছে: 


র্লজউই্জর বর্ণিত লক্ষ্যসমুহ 
বাহিনীকে গঠনের সময় ক্ুজউইজের সামনে কিছু লক্ষ্য ছিল : 
১. শাহি ফৌজকে জাতীয়তাবাদী বাহিনীতে পরিবর্তন করা 
২. শাহি সিপাহিকে জাতীয়তাবাদী সোলজার বানানো 
৩. যুদ্ধের দৃষ্টিভঙ্গি পরিবর্তন 
৪. নতুন থিউরি অনুযায়ী ব্যবস্থাপনাগত গঠন সাজানো 





























রুজভইইজের ধিউরিমমুহ 
এই লক্ষ্যগুলো অর্জনের জন্য সে কিছু গুরুত্বপূর্ণ নীতিমালা পেশ করে । সেগুলো হলো : 
ও বৈধ শক্তি 
'্ুজউইজের নিকট “গণতান্ত্রিক রাষ্ট্র” হচ্ছে একমাত্র বৈধ শক্তি, যে যুদ্ধের আদেশ দিতে 
পারে । এই শক্তি ব্যতীত অন্যকোনো বৈধ শক্তি নেই, যে যুদ্ধের আদেশ দেওয়ার অধিকার 


রাখে । না রব, নাদ্বীন, না শরিয়াহ এবং না আলিমরা; (নাউজুবিল্লাহ) এদের কেউই যুদ্ধের 
আদেশ দেওয়ার অধিকার রাখে না। 








* শৃঙ্খলাবদ্ধ এবং অশৃঙ্খল সুদ্ধ 
ক্লজউইজের থিউরি অনুযায়ী যুদ্ধ দুই ধরনের : একটি শৃঙ্খলাবদ্ধ যুদ্ধ এবং অপরটি 
অশ্ৃঙ্খল যুদ্ধ। শৃঙ্খলাবদ্ধ যুদ্ধ শুধু প্রশাসনের জন্যই নির্দিষ্ট, কেননা প্রশাসন রাষ্ট্রীয় 
শৃঙ্খলার একমাত্র রক্ষক । তাই যেই যুদ্ধে প্রশাসন লড়বে, সেই যুদ্ধটাই শৃঙ্খলাবদ্ধ বৈধ 
যুদ্ধ এবং যুদ্ধে লড়ার অধিকারও শুধুই প্রশাসনের রয়েছে। এটা ব্যতীত সমস্ত যুদ্ধ বিশৃঙ্খলা 
ও অবৈধ হিসেবে গণ্য হবে। 








ও সশস্থ ও জসশস্থ সাজ 

এই নীতির ভিত্তিতেই সমাজের বৈধ সশস্ত্র সদস্য ও অবৈধ সশস্ত্র সদস্যের মধ্যে পার্থক্য 
অস্ত্র ধারণ করে, তাহলে তা অবৈধ বলে বিবেচিত হবে। এ ছাড়াও ক্লজউইজের থিউরি 
অনুযায়ী মানুষের অস্ত্র ধারণের অনুমতি শুধু একমাত্র গণতান্ত্রিক প্রশাসন দিতে পারবে। এ 
ছাড়া কোনো শক্তি কোনো মানুষ বা গ্রুপকে সশস্ত্র করার অধিকার নেই । 


ও মুদ্ধ, মাজলৈডিব পলিসির ধারাবাহিকতা 

পূর্বের থিউরির ভিত্তিতে রুজউইজের নিকট যুদ্ধ রাষ্ট্রীয় রাজনীতি বা পলিসির নাম। কিন্তু 
বাস্তবে আমরা দেখি, এই তিন থিউরির গ্রহণের ফলে মুসলিম উম্মাহর বাহিনীগুলোতে এত 
যোগ্যতা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার হুকুম জিহাদের বিধান আদায় না করে রাষ্ট্রের 
রাজনৈতিক আদেশের অপেক্ষায় থাকে। 


* রেজিমেন্ট ও তার হঁতিহাস (মুদ্ধের উদ্বুদ্ধশারী ) 

'ুজউইজের মতে বাহিনীর একক শক্তি হচ্ছে রেজিমেন্ট । অনেকগুলো রেজিমেন্ট মিলে 
একটি ডিভিশন হয়। ভিডিশনকে একটি স্বয়ংসম্পূর্ণ বাহিনী হিসেবে গণ্য করা হয়। আর 
এই বাহিনীর একক অর্থাৎ রেজিমেন্ট একটি সমাজের সমতুল্য । ক্লজউইজের থিউরি ছিল, 
মানুষ দুই কারণে যুদ্ধের জন্য প্রস্তুত হয়, একটি হলো সামষ্টিক কারণ ‘দেশপ্রেমের চেতনা' । 





ক. বৰ্তমান বিশ্বন্যব্থা | ১৭৯ 2 




















দ্বিতীয়টি ব্যক্তিগত কারণ, আর এটাই তার কাছে রেজিমেন্টের ইতিহাস" এভাবেই শাহি 


অভিজ্ঞতা থেকে প্রমাণিত, যদিও দেশপ্রেম একজন সেনাকে ময়দানে এনে দাড় করানোর 
ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে; কিন্তু লড়াইয়ের সময় নিজের জান তার রেজিমেন্টের সম্মান 
ও ইজ্জতের জন্য কুরবান করে দেয়। মোটকথা, তার নিকট যুদ্ধের ময়দানে রেজিমেন্টের 
ইতিহাস দেশপ্রেম থেকেও বেশি প্রভাবশীল প্রমাণিত হয়েছে। যদি কোনো সিপাহির 
সামনে তার রেজিমেন্টের ইতিহাসকে ভুল প্রমাণিত করে দেওয়া যায়, তাহলে তার যুদ্ধের 
আগ্রহ শেষ হয়ে যায়। 











* বাহিনীর জন্য সেলা নির্বাচন 





রাষ্ট্রীয় সিপাহি নির্বাচনের জন্য সমাজের সদস্যদের ওপর বিশেষ দৃষ্টি দেওয়া হয়। 
সেখান থেকেই মার্শাল বা সামরিক প্রজন্ম এবং সামরিক মানসিকতার থিউরি সামনে 
এসে ৷ এই থিউরি অনুযায়ী দুনিয়ার সমস্ত রাষ্ট্র ও জাতির মধ্যে এমন সদস্য রয়েছে, যারা 
দুর্বল ও নিষ্ছিয় চিন্তাধারার অধিকারী, কিন্তু আক্রমণাত্মক ও দৃঢ়চেতা মানসিকতা রাখে । 
এমন ব্যক্তিদের রাষ্ট্রীয় সৈনিক হওয়ার সক্ষমতা বেশি হয়ে থাকে । দুর্বল ও নিষ্রিয় চিন্তার 
ফলে এমন ব্যক্তিরা নিজের দেশ ও বাহিনীর সাথে বিদ্রোহ করে না । আর আক্রমণাত্মক 
মানসিকতার ফলে দুশমনের বাহিনীকে ক্ষতি করার ক্ষেত্রে খুব অগ্রগামী থাকে । 


রাহী বাহিনীর গঠন 


ক্লজউইজের বাহিনীর থিউরি বোঝার পর এখন আমরা সহজেই বুঝতে পারব, সে কীভাবে 
শাহি ফৌজকে রাষ্ট্রীয় বাহিনীতে রূপান্তর করেছে। প্রথমে একজন দুর্বল ব্যক্তিকে রিক্রুট 
করা হতো এবং সেই ব্যক্তিকে দেশ ও রেজিমেন্টের ইতিহাসের সাথে গভীরভাবে সম্পৃক্ত 
করে দেওয়া হতো । অতঃপর এই রেজিমেন্টকে ব্রিগেট বা ডিভিশনের সাথে মিলিত করে 
দেওয়া হতো। এই সিপাহিকে প্রশিক্ষণের সময় এই বিশ্বাস করানো হতো যে, যুদ্ধের 
আদেশ দেওয়ার বৈধ শক্তি শুধু এবং শুধুই গণতান্ত্রিক প্রশাসন ৷ তারা ব্যতীত কোনো শক্তি 
যুদ্ধের আদেশ দিতে পারবে না। তাকে এটাও বলে দেওয়া হয় যে, রাষ্ট্রীয় বৈধ অস্ত্রধারী 
ও অনুগত সৈনিকরাই শুধু বৈধ যুদ্ধ করতে পারে। এরা ছাড়া যারাই যুদ্ধের জন্য অন্তর ধারণ 
করবে, তারা সন্ত্রাসী ও অবৈধ । 


সেই সময় পুরো দুনিয়ার রাষ্ট্রীয় বাহিনী__চাই তা পশ্চিমা হোক বা মুসলিম__তাদেরকে 
ক্লজউইজের থিউরির মতে গঠন করা হয়। তাই জিহাদ করা ও খিলাফত প্রতিষ্ঠার ক্ষেত্রে 
এই সমস্ত রাষ্ট্রীয় বাহিনীর কোনো ভূমিকা থাকে না এবং কখনো থাকবেও না। কারণ, এই 
কাজ তাদের আদর্শের বিপরীত। 









































| ১৮০. ইতিহাসের আয়নায় (কি 


ইহুদিদের শতাব্দী 


ইউরোপে ফরাসি বিগ্রবের পর অন্যান্য রাষ্ট্রেও বিপ্রব হতে থাকে ৷ শিল্প-বিপ্ুব ও রাজনৈতিক 
বিপ্লবের সাথে সাথে ইউরোপের সমাজ নতুনভাবে গঠন হতে থাকে । ইউরোপের জনগণ 
ধর্ম থেকে স্বাধীন হয়ে বস্তুগত উন্নতির পথে চলতে শুরু করে । অপরদিকে ইউরোপের এই 
বিপ্নবগুলো থেকে ইহুদিদের অনেক ফায়দা হয়। ইহুদিরা গির্জার বাধা থেকে মুক্ত হয়ে 
যায়। ইউরোপের সমস্ত রাষ্ট্র ইহুদিদেরকে সমান নাগরিক অধিকার প্রদান করে। দ্বিতীয় 
দিক থেকে শিল্প-বিপ্লুবের ফলে ইহুদিরা সবচেয়ে বড় পুঁজিদাতা হয়ে যায়। 


এই পরিবর্তনের ফলে ইহুদিরা তাদের মহান লক্ষ্যের দিকে আরও এক কদম এগিয়ে যায়। 
তারা তাদের শত্রু ক্যাথলিকদেরকে পরাজিত করে এবং প্রটেস্টান্টরূপে নিজেদের জন্য 
একটি শক্তিশালী জোট তৈরি করে ফেলে ৷ যারা ফিলিস্তিনের ওপর তাদের অধিকারকে মেনে 
নেয় এবং তা দখলের ক্ষেত্রে তাদের সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায়। যাদের মধ্যে 
ব্রিটেন ও আমেরিকার প্রশাসন অন্তর্ভুক্ত । এমনিভাবে ইহুদিরা ইউরোপের ব্যাংকগুলোর 
ওপর পূর্ণভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নেয়। তবে এখনো অনেক কিছু বাকি ছিল। তখনও 
ফিলিস্তিনের ওপর কজা করা, কারেঙিকে স্বর্ণের শক্তি থেকে আলাদা করা ও কারেন্সির মূল্য 
নির্ধারণের ক্ষমতা ব্যাংককে সোপর্দ করা এবং এগুলোর বৈশ্বিক সব রাষ্ট্রের কর্তৃত্ব দখল 
করা বাকি ছিল। 


ফিলিস্তিন দখলের পথে তাদের সামনে তখনও দুটি বড় শক্তিশালী বাধা বিদ্যমান ছিল। 
একদিকে উসমানিরা, যাদের নিয়ন্ত্রণে ফিলিস্তিন রয়েছে। অপরদিকে রাশিয়ার বাদশাহ, 
যাকে 'জার' বলা হতো । রাশিয়ার জার ছিল অর্থডক্স খিিষ্টান, তারা ক্যাথলিকদের মতোই 
ইহুদিদের দুশমন। তারা কখনোই ফিলিস্তিনকে ইহুদিদের জন্য আলাদা ভূমি ও রাষ্ট্র 
হিসেবে মেনে নিতে প্রস্তুত ছিল না; বরং তারা নিজেরাই ফিলিস্তিন ভূমির দাবিদার ছিল। 
ইহুদিদের জন্য এই দুটি শক্তিকে রাস্তা থেকে হটানো তখনও বাকি ছিল। এই দুটি শক্তি 
এমন নয়, যেগুলোকে সহজে হটানো সম্ভব । স্বয়ং ফ্রান্স ও ব্রিটেনের পক্ষেই এই দুই 
শক্তিকে রাস্তা থেকে হটানো সম্ভব ছিল না। 


ফলে অবস্থা এই ছিল, একদিকে ব্রিটেন ও ফ্রান্স উসমানিদের বিলুপ্তির পরিকল্পনা করছিল, 
যেখানে রাশিয়ার জারও তাদের সাথে একমত্য ছিল । কিন্তু এটাও বাস্তবতা ছিল যে, কোনো 
পক্ষেই এতটুকু সাহস ছিল না যে, তারা একাই উসমানিদের পরাজিত করতে সক্ষম 
হবে (যদিও তখন উসমানিরা অনেক দুর্বল হয়ে গিয়েছিল)। অপরদিকে এই শতাব্দীর 
বিপ্লবগুলো পূর্ব ও মধ্য ইউরোপের অস্ট্রিয়া ও হােরিকে রাশিয়ার বিরোধী বানিয়ে দেয় । 
এই জন্য তারা উসমানিদের রক্ষা করছিল। এই প্রেক্ষাপটগুলো এতটাই কঠিন ছিল, 
যা একটি বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু সেই বিশ্বযুদ্ধে বিজয়ের জন্য অসংখ্য 
সৈনিকের প্রয়োজন ছিল, যা ব্রিটেন হিন্দুস্ানের ওপর কজ্জার ফলে সংগ্রহ করতে সক্ষম 












































কে বর্তমান বিশবব্যব্থা ১৮১1. 





হয়। উনবিংশ শতাব্দীর রাজনৈতিক অবস্থানে ব্রিটেনই একক রাষ্ট্র ছিল, যারা হিন্দুস্থান 
থেকে সৈন্য সংগ্রহ করে খিলাফতকে খতম করতে সক্ষম হয়েছিল । প্রথম বিশ্বযুদ্ধে রয়েল 
ইন্ডিয়ান আর্মির (হিন্দুস্থানের শাহি ফৌজ) ১৫ লক্ষ বাহিনী মুসলিম উম্মাহর খিলাফতকে 
ধ্বংসের দুর্ভাগ্য অর্জন করে! 


উনবিংশ শতাব্দীর এই রাজনীতি এতটাই কঠিন ছিল যে, এটাকে স্পষ্ট করা ও বোঝার জন্য 
এক বিশাল বই প্রয়োজন। এ জন্য তিহাসিকরা এই যুদ্ধকে গ্রেট গেইম নাম দিয়েছে। 
এখানে আমরা সেই ঘটনাগুলো সহজভাবে বোঝার চেষ্টা করব। যেহেতু রাজনৈতিক 
খেলাগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকায় উসমানি সম্ত্রাজ্য, রাশিয়ার জার, ব্রিটেন সাম্রাজ্য, ফ্রান্স ও 
হিন্দুস্থান ছিল, তাই আমরা সব ঘটনা একই সূত্রে বর্ণনা করার চেষ্টা করব। 











গ্রেটি গেইম 
(মুসলিম উম্মাহর পতন) 


গেট গেইম মূলত পশ্চিমা এঁতিহাসিকদের পরিভাষা, যা উসমানি খিলাফতকে ধ্বংস করার 
ক্ষেত্রে রাশিয়া, ব্রিটেন ও ফ্রান্সের কৃত চক্রান্ত ও যুদ্ধগুলোর জন্য ব্যবহার করা হয়। এই 
তিনটি রাষ্ট্র একদিকে উসমানিদের দুর্বল করছিল এবং অপরদিকে চেষ্টা করছিল, যাতে 
তাদের কেউ একে অপরের থেকে বেশি অংশ দখল করতে না পারে। এই জন্যই ১৮৭৭ 
সালে রাশিয়া যখন উসমানিদের ওপর হামলা করে অনেক অংশ দখল করে নেয়, তখন 
ফ্রাস ও ব্রিটেন উসমানিদের রক্ষাকারী হয়ে যায়। ফলে রাশিয়া সেখান থেকে বের হয়ে 
যেতে বাধ্য হয়। কিন্তু বলকান যুদ্ধে যখন নিজেদের স্বার্থ সামনে আসে, তখন এই দুই রাষ্ট্র 
উসমানিদের মোকাবিলায় বলকানকে রক্ষা করে । অতঃপর প্রথম বিশ্বযুদ্ধের জন্য যখন বড় 
শক্তিশালী বাহিনী প্রস্তুত হয়ে যায়, তখন সবাই মিলে উসমানিদের বিরুদ্ধে যুদ্ধের ফ্রন্ট 
খুলে দিয়েছিল। 


গ্রেট গেইমের দুটি অংশ রয়েছে। প্রথম অংশকে ইউরোপীয় যুগ বলা হয়, যা ১৮৫৬ থেকে 
শুরু হয়ে ১৯১২ সালে বলকান যুদ্ধ পর্যন্ত চলমান ছিল। এই যুগ প্রায় ৬০ বছর দীর্ঘ ছিল। 
এই সময় মুসলিম উম্মাহর তিন দুশমন নিজ নিজ অবস্থান থেকে উসমানিদের দুর্বল করে 
ইউরোপ থেকে তাদের ক্ষমতাকে বিলুপ্ত করার চেষ্টায় লিপ্ত ছিল। অতঃপর থেট গেইমের 
দ্বিতীয় যুগ শুরু হয়, যা প্রথম বিশ্বযুদ্ধ থেকে নিয়ে উসমানিদের পতন (১৯১৪ থেকে 
১৯২৩ খ্রি.) পর্যন্ত বিস্তৃত৷ 


গ্রেট গেহমের এতিহাসিক দ্রেক্ষাদট 


গেট গেইমের ঘটনা উনবিংশ শতাব্দীর প্রথম থেকে শুরু হয়েছিল। এই খেলার চারটি 
গুরুত্বপূর্ণ পক্ষ এবং দুটি গুরুত্বপূর্ণ উপাদান ছিল। চারটি গুরুত্বপূর্ণ পক্ষ হচ্ছে উসমানি 
খিলাফত, রাশিয়া, ব্রিটেন ও ফ্রান্স। দুটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে, ব্রিটেনের হিন্দুস্থান 
দখল এবং ভূমধ্য সাগর ও লোহিত সাগর দখলের চেষ্টা । 


এবং তাদের অবস্থান সুপার পাওয়ারের মতো ছিল। এই সাম্রাজ্যের সীমা একদিকে রাশিয়ার 
সাথে অপরদিকে ইউরোপের জার্মানি ও ফ্রান্সের সাথে লেগেছিল । বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ 
ব্যবসায়িক পথ উসমানিদের কজায় ছিল। ভূমধ্য সাগরে তাদের অনুমতি ব্যতীত কোনো 
জাহাজ চলতে পারত না । ভূমধ্য সাগর অতীতকাল থেকেই বিশ্বের মেরুদণ্ডের মতো ছিল। 
এতিহাসিকদের মতানুযায়ী দুনিয়ার প্রাচীন ইতিহাস ভূমধ্য সাগরের সাথে ওতপ্রোতভাবে 
সম্পৃক্ত । কারণ বনি ইসরাইলের প্রাচীন ইতিহাস হোক বা সিকান্দারের হামলা, মুশরিক 











কে বর্তমান বিশ্বব্যবহ্া ১৮৩ 12 


রোম হোক বা খ্রিষ্টান রোম, বনি উমাইয়্যা হোক বা বনি আব্বাসি, উসমানিদের পশ্চিম 
রাষ্ট্রগুলো থেকে যুদ্ধ হোক বা পশ্চিমাদের গ্রেট গেইম, ব্রিটেনের বিরুদ্ধে নেপোলিয়নের 
যুদ্ধ হোক বা হিটলারের আফ্রিকান চক্রান্ত; বাস্তবতা হচ্ছে এই সমস্ত ঘটনায় ভূমধ্য সাগরের 
ভূমিকা ছিল চূড়ান্ত পর্যায়ের । যার ফলে পূর্ব-পশ্চিমের এঁতিহাসিকরা একমত যে, দুনিয়ার 
সুপার পাওয়ার হওয়ার জন্য ভূমধ্য সাগরের ওপর কজা জরুরি । 








ভুমধ্য সাগরের ভৌগলিক অৱস্থান 


ভূমধ্য সাগর (Mediterranean Sea) পশ্চিমে জিবাল্টা প্রণালী (Gibraltar) থেকে 
নিয়ে পূর্বে ফিলিস্তিন, শাম ও লেবানন পর্যন্ত বিস্তৃত প্রায় আড়াই হাজার মাইল লম্বা এক 
জলাভূমি ৷ এটি পশ্চিমে জিবাল্টা গ্রণালীর স্থানে (/১018770 0০০৭") প্রশান্ত মহাসাগরের 
সাথে মিলিত হয়েছে। অন্যদিকে পূর্ব দিকে ভূমধ্য সাগর থেকে দুটি রাস্তা বের হয়েছে, 
দক্ষিণ-পশ্চিমে মিশরের (54০৪ 08151) সুয়েজ খালের মাধ্যমে (২০৫ 5০৭) লোহিত 
সাগরের সাথে মিলিত হয়েছে। এই খালটিকে ১৮৬৯ সালে ফ্রান্সের এক কোম্পানি 
বানিয়েছিল । উত্তর-পূর্ব দিকে এটি মমর সাগর (Dardanelles Strait) পাড়ি দিয়ে 
বসফরাস প্রণালী (3০597০775 $6) দিয়ে প্রবাহিত হয়ে কৃষ্ণ সাগর (Black ১০৪) 
এর সাথে মিলিত হয়েছে। পূর্ব ও পশ্চিমের এই তিন রাস্তা সর্বদাই ব্যবসা ও সেনাবাহিনী 
আসা-যাওয়ার গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহার হয়েছে। ভূমধ্য সাগরের আরেকটি গুরুত্বপূর্ণ 
বৈশিষ্ট্য হচ্ছে, এই সমূদ্ধের দুই দিকে বিশ্বের তিনটি মহাদেশ একে অপরের থেকে কিছু 
মাইল দূরে এসে থেমে গেছে। জিব্রাল্টা প্রণালীতে ইউরোপ ও আফ্রিকা একে অপর থেকে 
শুধু পনেরো কিলো দূরে । দক্ষিণ-পূর্ব দিকে মিশরের সিনাই (37141) মরুতে আফ্রিকা ও 
এশিয়ার ভৌগলিক সীমা মিলিত রয়েছে। উত্তর-পূর্বে এশিয়া ও ইউরোপ তুর্কিতে শুধু পাচ 
কিলো দূরে এসে মিলিত হয়েছে। 


ভূমধ্য সাগরে নিজেদের দখল টিকিয়ে রাখার জন্য প্রত্যেক বড় শক্তি পশ্চিমে জিব্রাল্টা 
প্রণালী, মধ্য ভূমধ্য সাগরের সিসিলি (31০19), মাল্টা (4515) ও ক্রিট (0৩০) দ্বীপের 
ওপর দখল জরুরি মনে করত । এ ছাড়াও মিশরের ইস্কান্দারিয়া (41687718) বন্দর 
এবং তৃর্কির মর্মর সাগরে গ্যালিপলি (08119০11) বন্দরও অনেক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও 
সামরিক ছ্থান। আধুনিক যুগের সমস্ত গুরুত্বপূর্ণ যুদ্ধে এই ছ্বানগুলোতে লড়াই হয়েছিল। 











উউ ১৮৪ ইতিহাসের আয়নায় (কি 


রাশিয়ার জার 

অষ্টাদশ শতাব্দীর শুরুতে রাশিয়ায় জারের সাম্বাজ্য এক রাজনৈতিক শক্তি হিসেবে 
আত্মপ্রকাশ করে। তাদের ব্যবসার জন্য ওয়ার্ম ওয়াটার পোর্টের* প্রয়োজন ছিল; কিন্তু 
দুর্ভাগ্যবশত তার উপযোগী ক্ষেত্র কৃষ্ণসাগর ছিল উসমানিদের দখলে । এ ছাড়া পশ্চিম 
দিকের পথ ইউরোপের অভ্যন্তরীণ পোল্যান্ড, হাঙ্গেরি ও অস্ট্রিয়ার মধ্য দিয়ে অতিবাহিত 
হতো এবং সেখানেও উসমানিরা এই রাস্তাগুলোতে বাধা হয়ে দাড়িয়ে ছিল। রাশিয়ার 
দক্ষিণে মধ্য এশিয়ার রাষ্ট্রগুলোর ওপর সরাসরি বা পরোক্ষভাবে উসমানিদের দখল ছিল। 
ভৌগলিক এই সমস্যাতে রাশিয়া অষ্টাদশ শতাব্দীর শুরুর ভাগে পতিত ছিল । 


ব্রিটেন ও ফ্রান্স 


যেমনটা আমরা পূর্বে বলেছি, ১৩৪০ সালে ইউরোপে মহামারি ছড়িয়ে পড়ার ফলে পুরো 
ইউরোপের এক-তৃতীয়াংশ বসতি নিঃশেষ হয়ে গিয়েছিল। তাদের সমস্ত বাণিজ্য ধ্বংস 
হয়ে গিয়েছিল। ফলে ইউরোপ তখন দুনিয়ায় নতুন বাজার তালাশের প্রয়োজনীয়তা 
অনুভব করে। ইউরোপের সমস্ত রাষ্ট্র যাদের মধ্যে পর্তুগাল, ফ্রান্স, হল্যান্ড ও ব্রিটেন 
অন্তর্ভুক্ত ছিল, তারা ব্যবসার জন্য বের হয়। এই রাষ্ট্রগুলো নিজেদের কোম্পানিগুলো 
হিন্দুস্থানে রওয়ানা করিয়ে দেয়। অতঃপর সেখানে মোঘল বাদশাহদের অনুমতি নিয়ে 
ব্যবসা শুরু করে। ইউরোপ থেকে হিন্দুস্থানে আসার দুটি রাস্তা ছিল। একটি পথে ভূমধ্য 
সাগর পাড়ি দিয়ে লোহিত সাগর হয়ে আরব সাগর পৌছে সেখান থেকে হিন্দস্থানে যাওয়া 
যেত। এই রাস্তা ছোট ও সহজ ছিল। সেই সময় এই রাস্তায় হিন্দুস্থানে দুই মাসে সফর 
শেষ করা যেত ৷ কিন্তু দ্বিতীয় রাস্তায় প্রশান্ত মহাসাগরের পশ্চিম আফ্রিকা উপকূলের সাথে 
সাথে দক্ষিণ আফ্রিকার শহর ক্যাপটাউন ঘুরে দক্ষিণ থেকে উত্তর-পূর্ব দিকে ভারত সাগরে 
প্রবেশ করা যেত। অতঃপর সেখান থেকে আরব সাগর পার হয়ে হিন্দুস্থানে যাওয়া যেত। 
এই সফরের জন্য আট মাস সময় লাগত । 


অপরদিকে আমেরিকা আবিষ্কারের পর ইউরোপের সব রাষ্ট্র সেটাকেও দখলের কার্যক্রম শুরু 
করে দিয়েছিল। ফ্রান্স ও ব্রিটেনের মাঝে তাদের নতুন বাজার দখল নিয়ে যুদ্ধ হচ্ছিল। 
অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে আমেরিকাতে থাকা ব্রিটেনের বাজারগুলো প্রচণ্ড এক ধাক্কা 
খায়। কেননা জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে আমেরিকা ব্রিটেন থেকে স্বাধীনতা অর্জন করে 
নিয়েছিল। আমেরিকা থেকে বিতাড়িত হওয়ার পর বিটেন এসে হিন্দুস্থানে ফ্রালের ব্যবসাকে 
অনেক সীমাবদ্ধ করে ফেলে এবং আস্তে আস্তে হিন্দু্থান তাদের পূর্ণ দখলে নিয়ে নেয়। 















































8৫. শীতকালে সমুদ্রের পানি বরফে জমে গেলে তা দিয়ে জাহাজ ইত্যাদি জলযান চলাচল ব্যাহত হয়। তাই 
রাশিয়ার এমন এক সামুদ্রিক যোগাযোগপথ প্রয়োজন ছিল, যার পানি শীতকালেও স্বাভাবিক থাকে, আর 
এর উপযোগী সমুদ্র ছিল কৃষ্ণ সাগর ৷ রাশিয়া এ কৃষ্ণ সাগরে নিজেদের আধিপত্য বিস্তার এবং তাতে ওয়ার্ম 
ওয়াটার পোর্ট স্থাপনের জন্য মরিয়া ছিল। 


কে বর্তমান বিশব্যবস্থা ১৮৫ 1: 








গ্রে গেহমের যুদ্ধক্ষেত্রে 


হিন্দুস্থানের ওপর দখলের পর ব্রিটেনের জন্য জরুরি ছিল যে, তারা ভূমধ্য সাগর থেকে 
লোহিত সাগর ও সেখান থেকে আরব সাগর এবং সেখান থেকে হিন্দুস্থানে গৌছার রাষ্তাকে 
নিজেদের জন্য খোলা রাখবে, যা তখন উসমানিদের নিয়ন্ত্রণে ছিল। এটাই ছিল গ্রেট 
গেইমের প্রথম যুদ্ধক্ষেত্র। এই পথে তাদের জন্য এডেন ও ইক্ধান্দারিয়া বন্দর এবং 
ক্রিট, মাল্টা ও সিসিলি দ্বীপের ওপর দখল আবশ্যক ছিল। ব্রিটেন ১৮১৪ সালের প্যারিস 
কনফারেশের মাধ্যমে মাল্টা দখল করে নেয়। ১৮৩২ সালে এক চুক্তির অধীনে এডেনকে 
উসমানিদের থেকে নিয়ে নেয়। ১৮৮২ সালে ব্রিটেন মিশর দখল করে এবং ১৮৯৮ সালে 
ক্রিটকে উসমানিদের থেকে আলাদা রাষ্ট্র হিসেবে মেনে নেওয়া হয়। 


ঘেট গেইমের দ্বিতীয় ক্ষেত্র ১৮৫৬ সালে রাশিয়ার সাথে ক্রিমিয়ার যুদ্ধের পর শুরু হয়। 
এই যুদ্ধক্ষেত্রে ইউরোপের রাষ্ট্রগুলোর লক্ষ্য ছিল পূর্ব ও দক্ষিণ ইউরোপ থেকে উসমানিদের 
বের করে দেওয়া । এই ক্ষেত্রে রাশিয়া, ব্রিটেন ও ফ্রাসের ত্রিশক্তি একত্রে ছিল: কিন্তু তাদের 
কর্মপদ্ধতি ছিল ভিন্ন। বিটেন ও রাস অভ্যন্তরীণ চক্রান্তের এক বিশাল প্যান সাজায়। 
খিলাফতের ভেতর তারা আইন (পার্লামেন্ট), গণতন্ত্র স্বাধীনতা ও উন্নতির স্লোগানে কিছু 
পার্টি প্রতিষ্ঠা করে এবং দেশাত্ববোধ ও জাতীয়তাবাদের দিকে মানুষকে উদুদ্ধ করতে 
খাকে। মুসলিম এলাকাগুলোতে অবস্থান করা খ্রিষ্টানদের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে 
থাকে । যার ফলে সর্বশেষ ১৯১২ সালে বলকান যুদ্ধে ইউরোপে উসমানিদের ক্ষমতা 
নিঃশেষ হয়ে যায়। 


ঘেউ গেইমের তৃতীয় ক্ষেত্র ছিল প্রথম বিশ্বযুদ্ধ (১৯১৪-১৯২৩ খ্রি.)। যেখানে খিলাফতকে 
পতন করে কামাল আতাতুর্ক জাতীয়তাবাদী হুকুমত প্রতিষ্ঠা করে। 


£ট গেইমের চতুর্থ ক্ষেত্র রাশিয়ার দক্ষিণ দিকের সীমান্ত বৃদ্ধির ফলে তৈরি হয়েছিল। 
রাশিয়া ১৮৬২ সাল থেকে ১৮৭৭ সাল পর্যন্ত মধ্য এশিয়ার রাষ্ট্রগুলো দখল করে ব্রিটেন 
ও হিন্দুস্থান থেকে মাত্র চারশ কিলো দূরত্বে চলে আসে। ফলে রাশিয়া ও ব্রিটেনের মাঝে 
শুধু আফগানটাই বাকি ছিল। যার ফলে তখন আফগানের গুরুত্ব বেড়ে যায়। রাশিয়া 
চাচ্ছিল আফগানে তাদের চাহিদামতো রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এবং ব্রিটেন চাচ্ছিল তাদের 
চাহিদাঘতো সরকার গঠন হবে। এই রেঘারেষি এক নতুন যুদ্ধের সূচনা করে, যাকে 
কাবায়েলি যুদ্ধ বা ব্রিটেনের বিরুদ্ধে প্রথম আফগান-জিহাদ বলা হয়। 


থেট গেইমের পঞ্চম ও সর্বশেষ ক্ষেত্রে ছিল রাশিয়ার সন্নিকটে ক্রিমিয়া , ককেশাস, বলকান 
ও মধ্য এশিয়ার রাষ্ট্রগুলো এবং কৃষ্ণ সাগর। 


৷ ১৮৬ ইতিহাসের আয়নায় . 


গ্রেট গেমে হিন্দুস্বানের ভূমিকা 


গ্রেট গেইম উসমানিদের পতনের শুরু থেকে পতন পর্যন্ত (১৮২৫-১৯২৩ খ্রি.) চলমান 
ছিল। এই পুরো সময়ে ব্রিটেনের ভূমিকাই ছিল চূড়ান্ত পর্যায়ের। যার মূল কারণ ছিল 
ব্রিটেনের হিন্দুস্থান দখল। হিন্দুস্থান ব্রিটেনকে সেই বাহিনী ও সরঞ্জাম সংগ্রহ করে 
দিয়েছিল, যার মাধ্যমে তাদের এমন সক্ষমতা তৈরি হয়েছিল যে, প্রথম বিশ্বযুদ্ধে তারা 
উসমানিদের পরাজিত করে মুসলিম উম্মাহকে টুকরা টুকরা করে দিয়েছিল। তাই এখানে 
জরুরি হচ্ছে, হিন্দস্থানের ইতিহাস এমনভাবে আলোচনা করা, যেখানে হিন্দুছ্ছানের ওপর 
ব্রিটেনের কজা ও গ্রেট গেইমের ইতিহাস একসাথে আলোচিত হবে, যাতে আমরা বাস্তব 
অবস্থা খুব সহজেই বুঝতে সক্ষম হই। 


ইস্ট ইন্ডিয়া (কোম্পানি ও ব্যরসার যুগ 


ইউরোপের রাষ্ট্রগুলো থেকে সর্বশেষ ব্রিটেন হিন্দুস্থানে এসেছিল। ১৬০০ সালের ৩১ 
ডিসেম্বর ব্রিটেনের রানি এলিজাবেথ ১ম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হিন্দুস্থানে ব্যবসার 
পরিকল্পনা দেয়। ১৮১২ সালে এই কোম্পানি বাদশাহ জাহাঙ্গির থেকে অনুমতি নিয়ে 
হিন্দুস্থানে ব্যবসা শুরু করে। কোম্পানির প্রথম যুগকে ব্যবসার যুগ বলা হয়। এই কোম্পানি 
অনেক সাধারণভাবে ব্যবসা শুরু করে এবং আস্তে আস্তে উন্নতি করে তাদের কারবার 
মাদ্রাজ, বোম্বাই ও বাংলার মধ্যে ছড়িয়ে দেয়। এই জায়গাগুলোতে কোম্পানি নিজেদের 
ফেক্টরি বসায় ও গুদাম বানায় । এই ফেব্ুরি ও গুদামগ্ডলোকে রক্ষা করার জন্য ইংরেজদের 
চৌকিদারের প্রয়োজন হয়। তাই বাদশাহের অনুমতিতে চৌকিদারের বাহিনী তৈরি করে, 
যাদেরকে সেই সময় ‘সিপয়' (9০১০5) বলা হতো । এটা ছিল শাহি বাহিনীর একটি বিকৃত 
রূপ। 


হিন্দুদ্ানের এ্রতিহাসিকরা একমত যে, বর্তমান পাকিস্তানি বাহিনীর সমস্ত ইউনিট ও 
রেজিমেন্টের শুরু এই চৌকিদার বাহিনী থেকেই হয়েছে। সময়ের সাথে সাথে যখন 
কোম্পানির কাজ বৃদ্ধি পেতে থাকে, তখন তাদের কোম্পানিকে তিনটি স্বয়ংসম্পূর্ণ অংশে 
ভাগ করে দেওয়া হয়। প্রত্যেক অংশের নাম প্রেসিডেন্সি (Pre5i৫en০১) রাখা হয়। 
মাদ্রাজের অংশকে “মাদ্রাজ প্রেসিডেলি' যা ১৬৪০ সালে স্বয়ংসম্পূর্ণ হয়, বোস্বাইয়ের 
অংশকে ‘বোম্বাই প্রেসিডেল্সি' যা ১৬৮৭ সালে স্বয়ংসম্পূর্ণ হয় এবং বাংলার অংশকে ‘বাঙ্গাল 
প্রেসিডে্ি' যা ১৬৯০ সালে স্বয়ংসম্পূর্ণ হয়। আস্তে আন্তে এই তিন প্রেসিডেলি নিজ নিজ 
বাহিনী বৃদ্ধি করে নিজেদের ঘাটিকে শক্তিশালী করা শুরু করে। অতঃপর যখন মোঘল 
বাদশাহরা দুর্বল হয়ে যায়, তখন এই প্রেসিডেলিগুলো সেই সুযোগে হিন্দুস্থান দখলের 
চক্রান্ত শুরু করে দেয়। সর্বশেষ হিন্দুস্থানের ওপর পূর্ণ দখল প্রতিষ্ঠার দ্বারা এই চক্রান্ত 
শেষ হয়। 











কৌ বর্তমান বিশ্বব্যব্থা ১৮৭ | 








10101111111 


(মোঘল সান্মাজ্যের পতন 


মোঘলদের পতন ১৭০৭ সালে আওরঙ্গজেব আলমগীর 4৯-এর মৃত্যু থেকেই শুরু হয়। 
আওরঙ্গজেবের মৃত্যুর পর তার ছেলে শাসনের অযোগ্য প্রমাণিত হয়। সে সাম্রাজ্যকে 
পরিচালনা করতে সক্ষম ছিল না। ফলে মোঘল সাম্রাজ্য দুর্বল হয়ে যায়। এই দুর্বলতার 
সুযোগ নিয়ে যারা পূর্বে মোঘলদের অধীনে ছিল, তারা আস্তে আস্তে স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়। 
তাদের গভর্নররা বাদশাহদের থেকেও বেশি শক্তিশালী হওয়া শুরু হয়। শুরুতে আলাদা 
তিনটি রাষ্ট্র জন্ম নেয়; যার মধ্যে দক্ষিণ ও মধ্য হিন্দুস্থানে হায়দারাবাদ, দাকান ও মিরাঠিরা 
প্রতিষ্ঠিত হয়। উত্তর হিন্দস্থানে অয্যোধ্যায় ছিল সাদাতুল মালিকের রাষ্ট্র। তবে সেই যুগে 
হিন্দুস্থানে এই বিশ্বাস খুব গভীরভাবে বদ্ধমূল ছিল যে, সেই ব্যক্তিই নবাব ও গভর্নর হতে 
পারবে, যাকে মোঘলরা নির্ধারণ করবে। যার ফলে মোঘলরা ক্ষমতার কেন্দ্র হিসেবে 
বিবেচিত হতো । ফলে হিন্দুদ্থানের রাজনীতি এক নতুন দিকে চলা শুরু করে। প্রত্যেক 
রাষ্ট্র মোঘল দরবারে নিজেদের প্রভাব বৃদ্ধি করা শুরু করে। মোঘলদের দরবারে সবচেয়ে 
বড় পদ ছিল আমিরুল উমারা ৷ এই পদ দখলের জন্য এই রাজ্যগুলোর মধ্যে রাজনৈতিক 
দ্বন্দ্ব শুরু হয়ে যায়। আমিরুল উমারা হওয়ার দ্বন্দ ও নিজেদের সীমানা বৃদ্ধির রাজনীতি 
তাদের অভ্যন্তরীণ অবস্থা আরও দুর্বল করে দেয়। সেই সময় আরও একটি দাবিদার বৃদ্ধি 
পায়, তারা ছিল রোহিল খণ্ড রাজ্যের পাঠান নজিবুদ্দৌলা ও হাফিজ রহমত খান । এ ছাড়াও 
দিল্লির আশেপাশে 'জাঠ জাতি’ শক্তিশালী হয়ে ওঠে এবং 'সূর্যমিল’ এর নেতৃত্বে দিল্লির 
মফস্বল এলাকাগুলোতে লুণ্ঠন করতে থাকে। 














১৭৩৭ সালে মিরাঠিরা দিল্লিতে হামলা করে শাহি খাজানা লুটে নেয় এবং বাদশাহ থেকে 
নিজেদের ট্যাক্স মাফ করিয়ে চলে যায়। দিলি এই হামলা থেকে তখনও সামলে উঠতে 
পারেনি, এর মধ্যেই ইরানের বাদশাহ নাদের শাহ দিল্লিতে হামলা করে শাহি খাজানা 
লুণ্ঠন করে এবং বাদশাহ শাহজাহানের সিংহাসন নিজের সাথে নিয়ে যায়। ফিরে যাওয়ার 
সময় লাহোর পর্যন্ত নিজেদের সীমানার ভেতর অন্তর্ভুক্ত করে নেয়। মিরাঠি ও নাদের শাহের 
এই হামলার ফলে মোঘল বাদশাহরা চূড়ান্তরূপে দুর্বল হয়ে যায়। 














শাহু ওয়ালি উল্লাহ ৯-এৱ কাৰ্যক্ৰম 


এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ১৭০৩ সালে ইসলামের এক মহান বীরপুরুষ জন্ম নেন। 
যিনি ইতিহাসে “শাহ ওয়ালি উল্লাহ মুহাদ্দিসে দেহলবি' নামে পরিচিত। শাহ সাহেব শুরু 
জীবনে পিতার কাছেই শিক্ষা গ্রহণ করেন এবং যুবক বয়সেই হজ করে আসেন। শিশুকাল 
থেকে যৌবন পর্যন্ত তিনি দিল্লির দুরবস্থা লক্ষ করে আসছিলেন, যা দেখে কোনো আলিমে 
রব্বানির পক্ষে চুপ থাকা ছিল অসম্ভব। শাহ সাহেবও এই সমস্ত অবস্থা দেখে কাজের ময়দানে 
নেমে আসেন। তিনি এক পরিপূর্ণ কার্ষপদ্ধতি বা মানহাজ তৈরি করেন, যার দুটি মৌলিক 











১৮৮ ইতিহাসের আয়নায় কৌ 





৭: 151 আগ বার্মপদ্ধতির প্রথম অংশ ছিল হিন্দুস্থানের মুসলিমদের শক্তি যাতে দুর্বল 
॥ আখ, তাই মোঘল বাদশাহদেরকে (যারা সেই সময় অনেক শরিয়াহবিরোধী কাজে 
719 [হিনদু্[ানের মুসলিমদের কেন্দ্র হিসেবে বিবেচিত হতো) যেকোনোভাবে হোক 
[8 ॥১৷৷ পথ প্রতিষ্ঠিত রাখা, যতক্ষণ না কোনো উপযুক্ত শরয়ি নেতৃত্ব সামনে আসে। 
ছাঃ এএগাতির দ্বিতীয় অংশ ছিল হিন্দুস্থানের প্রশাসনিক ব্যবস্থাকে পূর্ণভাবে পরিবর্তন 
7 “এৱা. অনুগত করা । যেহেতু তিনি জানতেন, এই বিপ্লুব এক-দুই বছরে সম্ভব নয়; 
॥ এন ঝার্যকরম ছিল, এই বিপ্লবের প্রথম ধাপ হিসেবে আলিমদের এমন একটি দল তৈরি 
70, "|| জনগণ ও মুসলিমদের মধ্যে জিহাদের মানসিকতা জাগ্রত করবে । অতঃপর সেই 
[নঃদর বদৌলাতে সমাজে পরিবর্তন সংঘটিত হবে। 














এত নঞ্জতিতে কাজের জন্য তিনি দুটি জামাআত তৈরি করে শাসক ও আলিমদের ওপর 
৭॥/॥৩ কাজ শুরু করেন। তার কার্যক্রমের প্রথম অংশ বাস্তবায়নের জন্য রোহিলিয়ার 
গন এজবুদ্দৌলাকে রাজি করান যে, সে আফগানের শাসক আহমাদ শাহ আবদালিকে 
(9:৮৭ হামলার আমন্ত্রণ জানাবে । যাতে মিরাঠি ও জাঠদের শক্তি নিঃশেষ হয়ে আবারও 
।আ|খগ/দের শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হবে। এই লক্ষ্যে তারা নিজেই আহমাদ শাহ 
এ]নএ||লর কাছে চিঠি লিখেন। শাহ ওয়ালি উল্লাহ ও নাজিবুদ্দৌলার প্রচেষ্টার ফলে ১৭৬১ 
| আহমাদ শাহ আবদালি তার বাহিনী নিয়ে পানিপথের তৃতীয় যুদ্ধে মিরাঠি বাহিনীকে 
5১৪৬।বে পরাজিত করেন। যার ফলে মধ্য ও পূর্ব হিন্দুছথানের মধ্যে তাদের শক্তি ধ্বংস 
হায় যায়। সামনে এগিয়ে আহমাদ শাহ দিলি পৌছে যান এবং মোঘল বাদশাহ শাহ 
আলমকে দিল্লি ডেকে পাঠান, যে তখন ইলাহাবাদে ছিল৷ যাতে সে দিল্লিতে এসে আবারও 
সজনী হয়ে উঠতে পারে। এটা ছিল মোঘলদের শক্তিশালী হওয়ার সর্বশেষ সুযোগ । 
178 দুর্ভাগ্যবশত বাদশাহ দিল্লিতে আসেনি এবং এভাবেই এঁতিহাসিক এই সুযোগটি 


ছ।তুহাড়া হয়ে যায়। 








ইৎরেজ্‌দর বাংলা দখল 


এ এযালি উল্লাহ ও নাজিবুদ্দৌলা এবং আহমাদ শাহ আবদালি যখন মিরাঠিদের শক্তিকে 
17/শেখ করার জিহাদে লিপ্ত ছিলেন, তখন দিলি ও পানিপথের ময়দানের বহুত দূরে 
বা্গার রাজনীতি একটি ভিন্ন দিকে মোড় নেয় । ইংরেজরা___যারা ব্যবসার জন্য হিন্দুছ্ানে 
এ/সডিল এখন তারা বাংলার বাদশাহ থেকে ট্যাক্স মাফ করিয়ে নেয়, সেই সাথে তাদের 
এগে সেনা ও তোপ বৃদ্ধির অনুমতি মন্ত্র করিয়ে নেয়। কিন্তু বাংলার নবাব সিরাজুদ্দৌলা 
ঝণশাহর এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি । তাই নবাব সিরাজ ইংরেজদের এই অনুমতির 
ভিণ্রিতে কাজ করা থেকে বাধা দেয়। কিন্তু ইংরেজরা সিরাজের বাধার কোনো পরোয়াই 
বগোন। তাই সিরাজ কলকাতায় ইংরেজদের কেল্লা ফোর্ট উইলিয়ামের ওপর হামলা করে 
সেখানে থাকা সকল ইংরেজকে বন্দী করে মুর্শিদাবাদে নিয়ে আসে । রবার্ট ক্লাইভ যে মাদ্রাজ 


কৌ বর্তমান বিশ্বব্যবস্থা . ১৮৯ 








বাহিনীতে ক্লার্ক হিসেবে ভর্তি হয়েছিল, সে তখন উন্নতি করে কর্নেলের পদে উপনীত হয়ে 
গেছে। সে এই সমস্ত বন্দীকে ছাড়ানোর জন্য মাদ্রাজ থেকে তিন হাজারের একটি বাহিনী 
নিয়ে বের হয়। সে ভালো করেই জানত এই বাহিনী কখনোই বাংলার বাহিনীকে পরাজিত 
করতে পারবে না। তাই তার একটি গাদ্দার প্রয়োজন ছিল, যে প্রয়োজন মীর জাফর পূরণ 
করে দেয় । ক্লাইভ তাকে লোভ দেখায় যে, যদি সে সিরাজের পরিবর্তে ইংরেজদের সাহায্য 
করে, তাহলে তারা তাকে বাংলার নবাব বানিয়ে দেবে । মীর জাফর এই প্রস্তাবে রাজি 
হয়ে যায়। 


১৭৫৭ সালে পলাশি অঞ্চলে ইংরেজ ও সিরাজের বাহিনীর সামনাসামনি মোকাবিলা হয়। 
যুদ্ধের চূড়ান্ত মুহূর্তে যখন সিরাজ মীর জাফরকে ঘোড়-সওয়ার বাহিনী নিয়ে হামলার 
আদেশ দেয়, তখন সেই গাদ্দার হামলার পরিবর্তে যুদ্ধের ময়দান থেকে বাহিনী নিয়ে চলে 
যায়। যার ফলে সিরাজের বাহিনীর নেতৃত্ব টলে যায়। এই অবস্থা দেখে সিরাজ নিজেই 
পলায়ন করে। কিন্তু পরবর্তী সময়ে তাকে গ্রেফতার করে হত্যা করা হয়। ইংরেজরা মীর 
জাফরকে বাংলার নবাব বানায় ঠিকই, কিন্তু তার ওপর যুদ্ধের বিশাল খরচ বহনের বোঝা 
চাপিয়ে দেয়, যা সে আদায় করতে সক্ষম ছিল না। তাই সে জনগণের ওপর মোটা অঙ্কের 
ট্যাক্স বসিয়ে দেয়, যার ফলে বাংলার ইতিহাসের সবচেয়ে ভয়ংকর দুর্ভিক্ষ দেখা দেয়। এই 
দুর্ভিক্ষে যেখানে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। একদিকে জনগণ মারা যাচ্ছিল, অপরদিকে 
জাফর আরও ট্যাক্স বাড়াচ্ছিল। যার ফলে জনগণ একসময় অতিষ্ঠ হয়ে ওঠে । আর এই 
সুযোগ নিয়ে তার জামাতা মীর কাসেম তার সিংহাসন উলটে দিয়ে বাংলার নবাব হয়ে 
যায়। জাফর পলায়ন করে ইংরেজদের কাছে সাহায্য প্রার্থনা করে। অন্যদিকে মীর কাসেম 
তার বিরুদ্ধে অয্যোধ্যার নবাব ও বাদশাহ শাহ আলমের কাছে সাহায্য চায়। 











১৭৬৪ সালে বক্সারের ময়দানে শাহ আলম ও ইংরেজদের বাহিনীর মোকাবিলা হয়। শাহ 
আলম বক্সারের ময়দানে পরাজিত হয়। অতঃপর ইংরেজ ও শাহ আলমের মধ্যে একটি 
চুক্তি সম্পাদিত হয়। যেখানে বাদশাহ ইংরেজদের পূর্ণরূপে বাংলার ক্ষমতা প্রদান করে। 
যার অর্থ ছিল ইংরেজরা এখন বাংলার শাসক হয়ে গেছে। বক্সার যুদ্ধ হিন্দুস্থানের ইতিহাসে 
একটি চূড়ান্ত মোড়ই ছিল না; বরং এই যুদ্ধ বৈশ্বিকভাবে পশ্চিমাদের উত্থানের জন্যও একটি 
শক্তিশালী সিঁড়ি হিসেবে পরিগণিত হয়। 


বন্যার যুদ্ধর পর চিন্দুস্থানের অবস্থা 
বক্সার যুদ্ধ হিন্দুছ্ছানের ওপর অনেক গভীর প্রভাব ফেলেছিল। বাংলার শাসক হওয়ার 
অর্থ এই ছিল যে, এখন ইংরেজরা সেখানে নিজেদের আইন-বিধান বাস্তবায়ন করা, 
মানুষকে শান্তি দেওয়া, স্বাধীন ব্যবসা করা এবং ট্যাক্স উসুলের ক্ষমতা পেয়ে গিয়েছে। 
এর পূর্বে যেহেতু বাংলায় শরিয়াহ বাস্তবায়িত হতো এবং সেই অনুযায়ী ফয়সালা হতো। 
বাংলার বাণিজ্যের সমস্ত নীতিমালা জনগণের ফায়দার জন্য বানানো হয়েছিল। তাই এই 














১৯০: ইতিহাসের আয়নায় (কি 


নীতিগুলোর দ্বারা ইংরেজদের কোনো উপকার হচ্ছিল না। ফলে তারা সেই নীতিগুলো 
পরিবর্তন করে বাংলায় নিজেদের পূর্ণ হুকুমত প্রতিষ্ঠা করে এবং হিন্দুস্থানে ইংরেজদের 
আইন বানবায়ন শুরু করে দেয়। এর মাধ্যমে ইংরেজরা রাজনৈতিক ক্ষেত্রে চলমান যুদ্ধের 
নতুন একটি পক্ষ হয়ে যায়। 


হিন্দুস্ছানে ইংরেজদের কার্যক্রম 

ইংরেজরা কখনোই সর্বদা হিন্দুস্থানি হয়ে থেকে যাওয়ার কল্পনা করেনি। যদি করেও 
থাকে, তাহলে হিন্দুস্থানের চলমান জিহাদি আন্দোলন তাদেরকে সর্বদা এই বার্তা দেওয়ার 
চেষ্টা করত যে, তাদেরকে অবশ্যই একদিন এই রাষ্ট্র থেকে বের হতেই হবে। তাই 
তাদের কাজ ছিল হিন্দুস্থান থেকে অধিক থেকে অধিক সম্পদ নিয়ে যাওয়া। ইংরেজদের 
মূল লক্ষ্য ছিল যত বেশি সম্ভব হিন্দুস্থানের কাচামাল ব্রিটেনে নিয়ে যাওয়া এবং সেখানে 
কারখানা প্রতিষ্ঠা করে পণ্য উৎপাদন করা । অতঃপর পুরো দুনিয়ার বাজারগুলোতে সেই 
উৎপাদিত পণ্য রপ্তানি করে বিশ্ব বাণিজ্যে হিন্দুস্থানের ঠিকাদারি শেষ করে ব্রিটেনের 
ঠিকাদারি প্রতিষ্ঠা করা। ইংরেজরা এটা ভালো করেই জানত যে, তারা যখন এমনটা 
করবে, তখন হিন্দুস্থানের শিল্প কারখানা ধ্বংস হয়ে যাবে, ফলে হিন্দুস্থানে তাদের বিরুদ্ধে 
কঠিন বিরোধিতা শুরু হবে। 


অপরদিকে ইংরেজরা দেখছিল যে, এখন হিন্দুদ্থানের রাজনীতির মধ্যে দুটি দল হয়ে 
গেছে। একটি ইংরেজদের সাহায্যকারী ও অপরটি তাদের শক্রু। ইংরেজদের সাহায্যকারী 
দলে ছিল কার্নাটাকার নবাব মুহাম্মাদ আলি, হায়দারাবাদের নিজাম, অব্যোধ্যার 
নিজাম সুজাউদ্দোলা ও তার ছেলে আজাদ আলি খান। ইংরেজদের বিরোধীদের মধ্যে 
ছিল মহিশুরের নবাব হায়দার আলি ও তার ছেলে টিপু সুলতান, রোহিলাখণ্ডের নবাব 
নজিবুদ্দোলা এবং মিরাঠিরা। মিরাঠিরা ইংরেজদের বিরোধী হওয়ার পাশাপাশি মহিশুর ও 
রোহিলা খণ্ডেরও বিরোধী ছিল। 


হিন্দুস্থানে ইংরেজ বাহিনীর গঠন 


এই সব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ইংরেজদের সেই সময়ের জেনারেল লর্ড ক্লাইভ ও 
ওয়ারেন হ্যাস্টিংস সিদ্ধান্ত নেয় যে, তাদের এমন একটি বাহিনী প্রয়োজন, যাদেরকে 
হিল্দুস্থানের সাধারণ জনগণ থেকে গঠন করা হবে। তাদের বৈশিষ্ট্য হবে যে, তারা কোনো 
ধর্মের আদর্শ ছাড়াই যুদ্ধ করবে এবং তাদের জান কুরবান করবে । পাশাপাশি ইংরেজরা 
যখন কোনো আইন পরিবর্তন করবে, তখন কেন এটা করছে, তা চিন্তা করার সক্ষমতা 
সেই সিপাহিদের মধ্যে থাকতে পারবে না। এই আইন পরিবর্তনের ফলে ইংরেজদের কী 
ফায়দা ও হিন্দুস্থানের কী ক্ষতি, তা চিন্তা করতে পারবে না। সেই সিপাহিরা শুধু এই চিন্তাই 
করবে যে, তাদের কাজের দ্বারা তাদের কী লাভ অর্জিত হবে? 


























ক বর্তমান বিশ্বব্যবহা : ১৯১ | 








সেই সাথে সিপাহিরা ইংরেজদের পূর্ণ ওয়াফাদার হবে । কোনো ধর্মীয় বিশ্বাস ছাড়া 
যুদ্ধ কীভাবে হবে এবং আঞ্চলিক জনগণের ওয়াফাদারি কীভাবে অর্জন করবে? এই 
প্রশ্নের জবাবে ইংরেজদের বক্তব্য ছিল, যদি কোনো সিপাহি ইংরেজদের ওয়াফাদার হয়, 
তাহলে তাকে বাহিনীতে প্রমোশন দেওয়া হবে। অর্থাৎ বাহিনীর উঁচু পদে অধিষ্ঠিত করা 
হবে। মুলত তাদেরকেই পেশাদার ভাড়াটে সিপাহি বলা হয়; বরং সঠিক শব্দে তাদেরকে 
পেশাদার ভাড়াটে হত্যাকারী বলা যায়। এটাই ছিল পরবর্তী উপমহাদেশের বাহিনীর 
আদর্শিক চিন্তাগত ভিত্তি। ইংরেজদের প্রতি সর্বদা ওয়াফাদার বানানোর জন্য লর্ড ক্লাইভ 
ও হ্যাস্টিংস যেই থিউরি পেশ করে, তার নাম ছিল 'ওয়াফাদারির পরিবর্তে ভূমি ৷’ যার অর্থ 
ইংরেজদের ওয়াফাদার হলে বড় বড় জায়গির দেওয়া হবে । যার ফলে এমন এক শ্রেণি 
আপনাআপনিই তৈরি হয়ে যায়, যারা ইংরেজদের বিশ্বস্ত হওয়ার পাশাপাশি বাহিনীর সদস্য 
হিসেবে পূর্ণ শক্তি ব্যয় করবে। 


এটিই সেই মৌলিক চিন্তাধারা, যার ভিত্তিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গুদাম ও উপকূলীয় 
অঞ্চলগুলো রক্ষার আঞ্চলিক চৌকিদার তিনটি বাহিনী গঠন করা হয়। সেই তিন বাহিনী 
ছিল বাংলার বাহিনী, মাদ্রাজের বাহিনী ও বোম্বাইয়ের বাহিনী । এই তিন বাহিনীতেই 
পদাতিক, ঘোড়-সওয়ার ও তোপ নিক্ষেপকারী সেনা ছিল। শুরুতে ইংরেজদের পলিসি 
ছিল যে, প্রত্যেক এলাকা থেকেই সেখানের আঞ্চলিক লোকদের ভর্তি করা হবে। যার 
ফলে বাংলার বাহিনীতে বাংলা, বিহার ও উড়িষ্যার মুসলিম ও হিন্দুরা ছিল। তেমনিভাবে 
মাদ্রাজের বাহিনীতে দক্ষিণ হিন্দের মুসলিম ও হিন্দুরা অন্তর্ভুক্ত ছিল। বোস্বাইয়ের বাহিনীতে 
মিরাঠি, সিন্ধ ও বেলুচ মুসলিম ও হিন্দুরা অন্তর্ভুক্ত ছিল। 


মাদ্রাজের বাহিনী পলাশি, বক্সার ও টিপু সুলতানের বিরুদ্ধে যুদ্ধে ইংরেজদের পক্ষে 
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বাংলা বিজয় ও টিপু সুলতানের পরাজয়ের ক্ষেত্রে 
মাছাজের বাহিনীরই মুল ভূমিকা ছিল। ১৭৫৯ সালে উপকূল রক্ষার জন্য মাদাজের 
বাহিনীকে তিনটি ব্যাটালিয়নে ভাগ করা হয়েছিন, যা নতুন গঠনের পর মান্রাজের স্থানীয় 
বাহিনীতে পরিণত হয়। ১৭৯৮ সালে “মাসুলি পিতমে" আরও একটি ব্যাটালিয়ন বানানো 
হয়, যাকে মাক্লাউডের প্লাটুন বলা হতো। 


১৮৫৭ সালের স্বাধীনতা-যুদ্ধে হিন্দুস্থানি বাহিনীর বিদ্রোহের পর ইংরেজরা রয়েল ইন্ডিয়ান 
আর্মি (শাহি হিন্দুস্থানি বাহিনী) নামে একটি বাহিনীকে নতুনভাবে গঠন করে । উপকূলীয় 
ব্যাটিলিয়নগুলোতে মা্রাজের আঞ্চলিক সেনাদের পরিবর্তে পাঞ্জাব ও পাঠান সেনাদের 
অন্তর্ভুক্ত করে নেয়। ১৯০৩ সালে ‘লর্ড কিচেনার' রয়েল ইন্ডিয়ান আর্মিকে নতুনভাবে 
সজ্জিত করে। সে উপকূলীয় রেজিমেন্টের পাঞ্জাব ব্যাটালিয়নকে পাঠান রেজিমেন্টে 
পরিবর্তন করে দেয়। ১৯২২ সালে রয়েল ইন্ডিয়ান আর্মিকে দ্বিতীয়বার নতুনভাবে সাজানো 
হয় এবং পাঞ্জাব ও পাঠান ব্যাটালিয়নকে মিলিত করে ১ম, ২য়, ৮ম, ১৪তম, ১৫তম ও 
১৬তম পাঞ্জাব রেজিমেন্ট বানানো হয় । অপরদিকে মারলাউডের প্লাটুনকে বোম্বাইয়ের বেলুচ 





















































উল ১৯২. ইতিহাসের আয়নায় কৌ 


ব্যাটালিয়নের সাথে মিলিয়ে দেওয়া হয়। ১৯২২ সালের নতুন গঠনে বেলুচ ব্যাটালিয়নকে 
১০ম বেলুচ রেজিমেন্ট বানিয়ে দেওয়া হয়। পাকিস্তান হওয়ার পর পাকিস্তানি বাহিনীর 
গঠন এমনভাবে হয়েছিল, যেখানে উল্লেখিত ১ম, ১৪তম, ১৫তম ও ১৬তম পাঞ্জাব 
রেজিমেন্টকে মিলিত করে পাকিস্তানের পাঞ্জাব রেজিমেন্ট বানানো হয় ৷ আর ১০ম বেলুচ ও 
১৮তম পাঞ্জাব রেজিমেন্ট মিলিয়ে পাকিস্তানের ১৮তম বেলুচ রেজিমেন্ট বানানো হয়। যার 
ফলে পাকিস্তানের পাঞ্জাব রেজিমেন্টের জন্ম ইংরেজদের মাদ্রাজ ফৌজ থেকেই হয় এবং 
বেলুচ রেজিমেন্টের জন্য মাদ্রাজ ও বোম্বাই রেজিমেন্ট থেকে হয়। 


সময় পার হওয়ার সাথে সাথে বাংলার বাহিনীর গুরুত্ব বৃদ্ধি হতে থাকে । ১৭৫৭ থেকে 
১৮৫৭ পর্যন্ত বাংলার বাহিনী বিহার, অধ্যোধ্যা, দিলি, উড়িষ্যা ও পাঞ্জাব বিজয়ে গুরুত্বপূর্ণ 
ভূমিকা রাখে । এই বাংলার বাহিনীই ১৮৫৭ সালে বিদোহ করে। কিন্তু এই বাহিনীরই 
অপর অংশ 'গাইড কোর' ইংরেজদের সাথে মিলিত হয়ে এই বিদ্রোহ দমনে গুরুত্বপূর্ণ 
ভূমিকা রাখে । এই "গাইড কোর' থেকেই পাকিস্তানের ফ্বন্টায়ার ফোর্স রেজিমেন্ট জন্ম 
নেয় । বোষ্বাইয়ের বাহিনী সিন্ধ ও বেলুচ বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । পাকিস্তানের ট্যাঙ্ক 
বাহিনী, পরিভাষায় যাকে 'আর্মার্ড কোর' বলা হয়__এর সকল রেজিমেন্টকে বোম্বাই, 
বাংলা ও মাদ্রাজের ঘোড়-সওয়ার ব্যাটালিয়ন থেকে বানানো হয়েছিল। 


ইতরেজদর ব্রোহিলা খণ্ড বিজয় 


১৭৭২ সালে মারাঠিরা রোহিলা খণ্ডের ওপর হামলা করে। হাফিজ রহমতুল্লাহ খান 
সুজাউদদৌলার সাহায্যে মারাঠিদের পরাজিত করে। কিন্তু যুদ্ধ চলাকালীন সময়ে দায়িত্ব 
পালন নিয়ে সুজাউদ্দৌলা ও হাফিজ রহমত খানের মধ্যে মতানৈক্য তৈরি হয় । যার ফলে 
১৭৭৪ সালে সুজাউদ্দৌলা ইংরেজদের সাথে মিলে রোহিল খণ্ডের ওপর হামলা করে । এই 
যুদ্ধে হাফিজ রহমতুন্রাহ শহিদ হয় এবং রোহিল খণ্ডকে ইংরেজ ও সুজাউদ্দৌলা পরস্পর 
ভাগ করে নেয় । যার ফলে হিন্দুস্থানে মুসলিমদের আশার আরও একটি বাতি নিভে যার । 


























মভিষুরের মাথে ইংরেজদের যুদ্ধ 


রোহিল খণ্ডের পর পুরো হিন্দুস্থানে শুধু দক্ষিণ হিন্দের মহিশুরের বাদশাহ হায়দার আলি 
ও তার ছেলে ফাতেহ আলি টিপু হিন্দের মুসলিমদের সর্বশেষ আশ্রয় হিসেবে টিকে ছিল। 
কিন্তু শুধু ইংরেজরাই নয়; বরং মিরাঠি এবং হায়দারাবাদের নিজামও মহিশুরের ভূমির ওপর 
লোভের দৃষ্টি ফেলে রেখেছিল। ১৭৬৩ সালে হায়দারাবাদের নিজাম ইংরেজদের সাথে 
সহযোগিতার চুক্তি করে । ১৭৬২ সালের সেপ্টেম্বরে এই চুক্তির অধীনে নিজাম ও মিরাঠিরা 
ইংরেজদের সাথে মিলে মহিশুরের ওপর হামলা করে । যার ফলে ইংরেজ-মহিশুরের মাঝে 
ধারাবাহিক যুদ্ধ শুরু হয়। 




















প্রথম যুদ্ধে হায়দার আলি ইংরেজ জোটকে চরমভাবে পরাজিত করে । ১৭৬৯ সালে ইংরেজ 
ও হায়দার আলির মাঝে একটি চুক্তি হয় । সেই চুক্তিতে একে অপরের এলাকাতে হামলা না 
করার সন্ধি করে এবং বিপদে একে অপরকে সাহায্যের চুক্তি করে। 


১৭৮০ সালে দ্বিতীয় ইংরেজ-মহিশুর যুদ্ধ হয়, যা চার বছর চলমান ছিল । যেখানে ইংরেজরা 
আরও একবার পরাজিত হয়। এই যুদ্ধে হায়দার আলি অসুস্থতার ফলে মারা যান। হায়দার 
আলির পরে তার সন্তান টিপু নিজ যোগ্যতায় সুলতান হয়। ১৭৮৪ সালের ১৪ এপ্রিলে টিপু 
সুলতান ও ইংরেজদের মাঝে একটি চুক্তি হয়। যেখানে ইংরেজরা চরম অপদগ্থৃতার শর্তে 
স্বাক্ষর করে। ইংরেজদের তখনকার গভর্নর এই চুক্তির আলোচনা করে লিখে, এই চুক্তি 
ছিল ইংরেজদের জন্য লাঞ্চুনাকর এবং যতদিন টিপু সুলতান জীবিত থাকবে, ততদিন 
ইংরেজরা হিন্দুস্থান বিজয় করতে পারবে না। 


১৭৮৯ সালে টিপু সুলতান ব্রিকুটের ওপর হামলা করে । ত্রিকুটের রাজা ইংরেজদের পক্ষে 
ছিল। ইংরেজরা এই যুদ্ধে বাহিনী পাঠিয়েছিল। এটা ছিল তৃতীয় ইংরেজ-মহিশুর যুদ্ধ, 
যা তিন বছর চলমান থাকে । ১৭৯২ সালে টিপু সুলতান ও ইংরেজদের মাঝে একটি চুক্তি 
হয়। এরপর ইংরেজরা এই ফলাফলে পৌছে যে, টিপুকে পরাজিত করার জন্য মহিশুর 
বাহিনীতে তাদের এক গাদ্দারের প্রয়োজন । সর্বশেষ মীর সাদেক নামের এক গাদ্দার পেয়ে 
যায়, যে ছিল সুলতানের নায়েব । 








১৭৯৮ সালে চতুর্থ ইংরেজ-মহিশুর যুদ্ধ শুরু হয়। ১৭৯৯ সালের ৪ মে সারেঙ্গার যুদ্ধে 
মীর সাদেক গাদ্দারি করে। সে সেরেঙ্গা প্রিতম দুর্গের দুর্বল অংশ ইংরেজদেরকে চিহ্নিত 
দেয়। ইংরেজ বাহিনী কেল্লার মধ্যে প্রবেশের পর টিপু সুলতান দুর্গের বাইরে বের হয়ে 
হামলা করে বসেন। যখন তার কাছে হাতিয়ার ফেলে দেওয়ার কথা বলা হয়, তখন 
তিনি এই এঁতিহাসিক কথাটি বলেন, ‘শিয়ালের মতো হাজার বছর বেঁচে থাকার চেয়ে 
সিংহের মতো একদিন বেঁচে থাকা উত্তম ৷” টিপু সুলতান শহিদ হয়ে যান এবং তার সাথে 
হিন্দের মুসলিমদের আশার সর্বশেষ প্রদীপটিও নিভে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি 
রাজিউন। 

















অষ্টাদশ শতাব্দীর শুরুতে হিন্দগ্থানে বাদশাহ আলমগীরের মজবুত হুকুমত প্রতিষ্ঠিত ছিল; 
কিন্তু এই শতকের শেষে উত্তর হিন্দে হাফিজ রহমতুল্লাহর শাহাদাত ও রোহিলিয়ার পরাজয় 
এবং দক্ষিণ হিন্দে টিপু সুলতানের শাহাদাত ও মহিশুরের পতনের মাধ্যমে সেই মজবুত 
ইসলামি হুকুমতের যুগ শেষ হয়। নবাব ও আমিরুল উমারা হওয়া এবং নিজেদের রাষ্ট্রকে 
বড় করার জন্য যারা ইংরেজদের সাথে ছিল, একেক করে তারা ইংরেজদের গোলামে 
পরিণত হতে থাকে । মোঘল বাদশাহ শাহ আলম ইংরেজদের বেতনতুক্ত কর্মচারীর 
মতো হয়ে যায়। হায়দারাবাদের নিজাম অয্যোধ্যার নবাব এবং মিরাঠের বাহিনী পূর্ণভাবে 
ইংরেজদের সামনে আত্মসমর্পণ করে। 








উনবিংশ শতাব্দীর শুরুতে হিন্দুস্থানের রাজনৈতিক অবস্থার আরও একটি দিক পরিবর্তন 
হয়। তখন বাংলা থেকে শতদ্রু নদী পর্যন্ত এবং মাদ্রাজ থেকে বোম্বাই পর্যন্ত সরাসরি বা 
পরোক্ষভাবে ইংরেজরা তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছিল । অপরদিকে পশ্চিম হিন্দুস্থানে 
রণজিৎ সিং শিখ রাজ্য প্রতিষ্ঠা করে। যেখানে পাঞ্জাব, কাশ্মীর, হাজারা, পেশওয়ার , মার্দান 
ও ডেরা ইসমাইল খানের এলাকা অন্তর্ভুক্ত ছিল। হিন্দের মুসলিমদের কোনো প্রভাবশীল 
শক্তি ছিল না। দিল্লির হুকুমত ছিল বাদশাহর; কিন্তু বিধান চলত কোম্পানির । এই সব 
অবস্থায় দিল্লির এক দল আলিম তাদের বুড়ো কমান্ডারের নেতৃত্ব পর্যবেক্ষণ করছিল । তিনি 
ছিলেন শাহ ওয়ালি উল্লাহ &১-এর সন্তান আলিমে রব্বানি আব্দুল আজীজ মুহাদ্দিসে দেহলবি 
| যিনি প্রায় অর্ধ শতাব্দী যাবৎ পিতার চিন্তাধারা অনুযায়ী এমন এক বাহিনী প্রস্তুত 
করতে ব্যস্ত ছিলেন, যারা একদিকে আবারও জিহাদের ময়দানে ইংরেজ শক্তির মোকাবিলা 
করবে। অপরদিকে সমাজ সংশোধনের দ্বারা সমস্ত শিরক-বিদআত ও কুসংস্কারকে দূর 
করবে। তৃতীয় দিক থেকে মুসলিমদের জন্য এমন রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করবে, 
যেই নেতৃত্ব (শাহ সাহেবের ভাষায়) সমস্ত পথভ্রষ্ট ও কাফির বাদশাহ, যারা নিজেদের 
স্বার্থে মুসলিমদের বিরুদ্ধে কাফিরদের সাথে মিলে লড়াই করত, তাদের হটিয়ে সেই স্থানে 
খিলাফত আলা মিনহাজিন নবুওয়্যাহ প্রতিষ্ঠা করবে। 























শাহ আব্দুল আজীজ ৬-এর এঁতিভ্রসিক ফতোয়া ১৮০৬ খ্রি) 


শাহ আব্দুল আজীজ ৯ পরিষ্থিতি পর্যবেক্ষণ করে ১৮০৬ সালে এক গুরুত্বপূর্ণ ও এতিহসিক 
ফতোয়া প্রকাশ করেন, যা ছিল হিন্দুছান অঞ্চলের শরয়ি অবস্থান পরিবর্তনের ঘোষণা । 
তিনি পরিস্থিতি সঠিক দৃষ্টিভঙ্গি থেকে বুঝে শরয়ি মানদণ্ড মুতাবিক কোনো ভয়-ভীতি 
ছাড়াই শরিয়াহর হুকুম স্পষ্ট বর্ণনা করেছিলেন । অতঃপর শুধু ফতোয়া দিয়েই ক্ষান্ত ছিলেন 
নাঃ বরং ফতোয়ার ভিত্তিতে যে শরয়ি হুকুম স্পষ্ট হয়েছে, তা বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে 
কাজ শুরু করেন। 











শাহ আব্দুল আজীজ মুহাদ্দিসে দেহলবি ঞ৯-এর ফতোয়া নিচে দেওয়া হলো : 








প্রশ্ন : দারুল ইসলাম কি দারুল হরব হতে পারে? 


এর জবাবে তিনি বলেন : 


গ্রহণযোগ্য কিতাবগুলোতে এমন বর্ণনা এসেছে যে, যখন তিনটি শর্ত পাওয়া যাবে, 
তখন দারুল ইসলাম দারুল হরব হয়ে যাবে। 


'দুররুল মুখতারে এসেছে : 
“তিনটি বিষয় পাওয়া গেলে দারুল ইসলাম দারুল হরব হয়ে যাবে : 











কি. বর্তমাননিখরারছহা 1১৯৫ [সর্দি 





১. সেখানে কাফিরদের বিধান বাস্তবায়িত হলে। 
২. দারুল ইসলাম দারুল হরবের সাথে মিলিত হলে । 


৩. সেখানের কোনো মুসলিম নিরাপদে না থাকলে, পাশাপাশি সেখানে এমন কোনো 
জিম্মি কাফির না থাকলে, যে পূর্বে মুসলিমদের থেকে নিরাপত্তা নিয়ে বসবাস করত 
এবং এখনো সে উক্ত আশ্রয়ের ফলেই বসবাস করতে পারছে। 


বাস্তবায়িত হয়।” 


আল-কাফিতে বর্ণিত আছে, 


“দারুল ইসলাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে, সেই শহর, যেখানে মুসলিমদের ইমামের হুকুম 
প্রচলিত রয়েছে এবং যা তার কর্তৃত্বের অধীনে রয়েছে। দারুল হরব দ্বারা সেই শহর 
উদ্দেশ্য, যা কবির শাকের বিনতযোযা কাছ এবং যাত রর 
রয়েছে।” 


(অতঃপর শাহ আব্দুল আজীজ & লিখেন) 


হিন্দুছ্থানের মধ্যে মুসলিমদের ইমামের হুকুম কোনোভাবেই বাস্তবায়িত হচ্ছে না; বরং 
এখানে খ্রিষ্টান শাসকদের আইন পূর্ণভাবে বাস্তবায়িত হচ্ছে। কুফুরি হুকুম প্রচলনের দ্বারা 
সম্পদে কাফির প্রশাসন ক্ষমতাশীল হয়ে গেছে এবং ডাকাত ও চোরদের শান্তি , 
জনগণের পারস্পরিক লেনদেন এবং অপরাহীদের বিচারের ক্ষেত্রে কাফিরদের বিধান 
গ্রচলিত। 


যদিও কিছ ইসলামি বিধান যেমন জুমআ, ইদ, আজান, কুরবানির ক্ষেত্রে কাফিররা 
বাধা দেয় না; বরং এই বিষয়গুলোতে মূলত তাদের কোনো বাধা দেওয়ার প্রয়োজনও 
নেই। তবে তারা কোনো বাধা ছাড়াই মসজিদ ধ্বংস করে দিতে পারে, তাদের অনুমতি 
ছাড়া কোনো মুসলিম বা জিম্মি এখানে বসবাস করতে পারে না । তারা নিজেদের স্বার্থে 
মুসাফির বা ব্যবসায়ীদের ক্ষতি করে না; কিন্তু অন্যান্য আমির যেমন সুজাউল মালিক 
ও বেলায়েতি বেগম তাদের অনুমতি ছাড়া নিজ শহরেও যেতে পারে না। দিল্লি থেকে 
কলকাতা পর্যন্ত সমস্ত জায়গায় খ্রিষ্টানদের কার্যক্রম চলমান রয়েছে। যদিও ভানে-বামে 
হায়দারাবাদ, লক্ষৌ ও রামপুরে তাদের হুকুম জারি নয়। কারণ সেখানের গভর্নররা 
তাদের সাথে সন্ধি করে নিয়েছে এবং কাফিরদের আনুগত্য গ্রহণ করে নিয়েছে। 











হাদিস, সাহাবা ও খুলাফাদের মত থেকে এমনটাই বোঝা যায় যে, হিন্দুস্থান এই 
অবস্থায় দারুল হরব। কেননা, সিদ্দিকে আকবরের সময়ে হুকুম দেওয়া হয়েছিল, 'বনি 





২ ১৯৬২ ইতিহাসেরআয়নায়. (কি 


ইয়ারবু’ দারুল হরব। কারণ সেখানের লোকেরা জাকাত প্রদানে অস্বীকার করেছে, 
যদিও সেখানে জুমআ, ইদ ও আজান আপন অবস্থায় চলমান ছিল । এমনিভাবে তাদের 
চতুষ্পার্থের অঞ্চলগুলোকেও দারুল হরব ফতোয়া দেওয়া হয়েছিল; যদিও সেগুলোতে 
মুসলিমরা ছিলেন। খুলাফায়ে রাশিদিনের সময়ে এই পদ্ধতিই চলমান ছিল। এমনকি 
রাসুলুল্লাহ 3১-ও এই আদেশ দিয়েছিলেন যে, ফাদাক ও খাইবার দারুল হরব। যদিও 
সেখানে মুসলিমদের ব্যবসা চলমান ছিল এবং সেখানে কিছু মুসলিমদের বসবাস ছিল। 
তা ছাড়া ফাদাক ও খাইবার মদিনার একেবারেই নিকটবর্তী ছিল। (তথাপি রাসুল 3% 
সেগুলোকে দারুল হরব ঘোষণা করেছেন)।%১ 











ফতোয়ার প্রভাব 


শাহ আব্দুল আজীজ &১-এর ফতোয়া হিন্দুস্থানের মুসলিমদেরকে দুই ধরনের দিক নির্দেশনা 
দেয়। প্রথম নির্দেশনা এই ফতোয়ার মূল ইবারত থেকে পাওয়া যায়। তা হলো, এখন 
হিন্দুস্থানের অবস্থা পরিবর্তন হয়ে গেছে এবং এটি দারুল ইসলাম থেকে দারুল হরব হয়ে 
গেছে। দ্বিতীয় নির্দেশনা হলো, ফতোয়া মুতাবিক সেই সব কার্যক্রম, যা আব্দুল আজীজ 
& জিহাদ সংঘটিত করার জন্য করেছিলেন। অর্থাৎ এই দারুল হরবকে আবার দারুল 
ইসলাম বানানোর কার্যক্রমের সূচনা । উপমহাদেশের মুসলিমদের সেই অধঞঃপতনের যুগে 
শাহ আব্দুল আজীজ ৪-এর ফতোয়া অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমাদের নিকট আজও সেই 
ফতোয়া এতটাই গুরুত্বপূর্ণ যতটা সেই যুগে ছিল। এই ফতোয়া আমাদেরকে শরিয়াহর 
ভিত্তিতে রাজনৈতিক ও চিন্তাগত দিকনির্দেশনা দেয়। এই ফতোয়ার গুরুত্ব অনুধাবনে 
আমরা এখানে ফতোয়া থেকে গৃহীত নির্দেশনাগুলো পয়েন্ট আকারে বিস্তারিত আলোচনা 
করব। 


০ এই ফতোয়ার প্রথম নির্দেশনা সেই সময় হিন্দুছ্ানের পরিস্থিতির শরয়ি সমাধান ছিল, 
যার কারণে এই ফতোয়ার জরুরত অনুভূত হয়। এই ফতোয়া দেওয়ার সময় যদিও 
হিন্দুছ্ানের মোঘল বাদশাহ মুসলিম ছিল; কিন্ত পূর্ব হিন্দ থেকে মধ্য হিন্দ পর্যন্ত অর্থাৎ 
বাংলা, বিহার, উড়িষ্যা পূর্ণভাবে ইংরেজদের দখলে ছিল। মধ্য হিন্দের অধিকাংশ 
রাজ্য তাদের সাথে সন্ধি করে রেখেছিল । শাহ সাহেব হিন্দের এই দুই ধরনের এলাকার 
আলোচনা করেছেন। এক. সেই এলাকা, যা কাফিরদের সরাসরি দখলে রয়েছে 
এবং দুই. যেগুলো পরোক্ষ দখলে রয়েছে। অতঃপর এই দুই প্রকারের এলাকাকেই 
ইংরেজদের নীতিমালা বাস্তবায়নের ফলে দারুল হরব ঘোষণা করা হয়েছে। ফতোয়াটি 
আজও আমাদের জন্য একই দিক নির্দেশনা দেয়। 














৪৬. ফাতাওয়ায়ে আজীজি : ১/৩৫। 





৪ এই ফতোয়ায় শাহ সাহেব 'ইংরেজ' নয়; বরং "খ্রিষ্টান জাতি' বলেছেন এবং তাদেরকে 
হিন্দুস্থানে মুসলিমদের শত্রু ঘোষণা দিয়েছেন। যার মাধ্যমে শাহ সাহেব % আল্লাহ 
তাআলার জন্য বন্ধুত্ব ও শত্রুতার বিশ্বাসের দিকে নির্দেশনা দিয়েছেন, যাকে আল- 
ওয়ালা ওয়াল বারা-র* আকিদা বলা হয়। এই আকিদাই গত এক শতাব্দী যাবৎ 
হিন্দুস্থানের বাদশাহ ও জনগণের মধ্যে দুর্বল হয়ে গিয়েছিল। যার ফলে মুসলিমরা 
ইংরেজদের সাথে মিলে নিজের মুসলিম ভাইদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল। 


* হিন্দের মুসলিমদের প্রতি তৃতীয় নির্দেশনা, যা এই ফতোয়াতে রয়েছে তা হলো, 
কখনোই কাফিরদের আনুগত্য গ্রহণযোগ্য নয় ৷ যে সমস্ত মুসলিম অঞ্চল কাফিররা দখল 
করেছে, তা দারুল হরব হয়ে যাবে। যদিও সেখানে কিছু ইসলামি বিধান আদায় করা 
হোক এবং সেখানের কিছু নেতার নাম মুসলিম হোক। 











এগুলো ছিল ফতোয়ার মূল মর্স। এ ছাড়াও আরও কিছু বিষয় সেই এতিহাসিক বাস্তবতা 
থেকে বোঝা যায়, যা এই ফতোয়ার নির্দেশনায় সংঘটিত হয়েছিল এবং যার আলোচনা 
আমরা সামনে করব, ইনশাআল্লাহ । 


শাহু সান্রুরের ফতোয়া ও উপনশ্র(দশে জিহাদের বৃক্ষ 
(জিন্দর আজাদি আন্দোলন শুরু) 


হিন্দের এঁতিহাসিকগণ সকলেই একমত যে, শাহ আব্দুল আজীজ &-এর ফতোয়া ছিল 
হিন্দুস্থানকে ইংরেজদের থেকে আজাদ করে আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করার জিহাদের 
ভিত্তি। এটা ছিল সেই ছায়াদার বৃক্ষের শিকড়, যার ছায়াতলে হিন্দের সমস্ত ইমানদার 
মুসলিম নিজেদের ইমান বাচানো ও দ্বীন বিজয়ের চেষ্টায় অংশ নেয়। এঁতিহাসিকরা এই 
ব্যাপারেও একমত যে, এই ফতোয়া সাধারণ মুসলিম ও আলিমদের সকল শ্রেণির মধ্যে 
ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করে । এই ফতোয়ার পর হিন্দের মুসলিমদের সমস্ত সামাজিক 
কার্যক্রমের মূল লক্ষ্য হয়ে যায় হিন্দকে দারুল হরব থেকে দারুল ইসলামে পরিবর্তন করা। 
এই ফতোয়াকে সামনে রেখে দিল্লির আলিম সাইয়িদ আহমাদ শহিদ, শাহ ইসমাইল শহিদ 
এবং মাওলানা আব্দুল হাই এ এবং পাঠনার আলিম মাওলানা বেলায়েত আলি ও এনায়েত 
আলি 4 জিহাদ করেছেন । ১৮৫৭ সালে আজাদির যুদ্ধে আকাবিরে দেওবন্দ মাওলানা 


৪৭. এর জন্য শরিয়াতে 'আল-হুব্দু ফিল্লাহ ওয়াল বুগজু ফিল্লাহ'র পরিভাষা ব্যবহার করা হয়। আমাদের 
উপমহাদেশে এই আকিদা 'মুওয়ালাত ওয়া মুআদাত' হিসেবে পরিচিত। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, কোনো 
মুসলিম তার রব, তার রাসুল এবং সমস্ত আহলে ইমানের সাথে__তাওহিদের আকিদার ভিত্তিতে বন্ধুত্ব, 
মহব্বত ও সাহায্যের সম্পর্ক রাখে। অন্যদিকে কাফিরদের সাথে তার সম্পর্ক হয় ঘৃণা, বিদ্বেষ এবং 
শত্রুতার । এই আকিদা তাওহিদের আবশ্যকীয় চাহিদা । 


উহ ১৯৮). ইতিহাসেরআয়নায়. (টি 


কাসেম নানুভুবি এবং মাওলানা রশিদ আহমাদ গাঙ্গুহি এ-এর কার্যক্রমও এই লক্ষ্যেই 
হয়েছিল। আজিমাবাদের আলিম মাওলানা ইয়াইহয়া আলি, মাওলানা জাফর থানেশ্বরি, 
মাওলানা আহমাদ আলি এ আন্দামানে বন্দিত্বের কষ্টও এই লক্ষ্যকে সামনে রেখেই 
বরদাশত করেছেন। উত্তর কাবায়েলি এলাকায় মোল্লা সাহেব আখন্দ ও হাজি সাহেব 
তরংজায়ি &-এর জিহাদ, ওয়াজিরিস্তানের মোল্লা পাওয়েন্দা এবং হাজি মির্জা আলি খান 
£৯-এর জিহাদও এই উদ্দেশ্য অর্জনের জন্যই ছিল। হিন্দুস্থানকে ইংরেজদের থেকে স্বাধীন 
করার জন্য তাহরিকে শাইখুল হিন্দ মাহমুদ হাসান ও মাওলানা হুসাইন আহমাদ মাদানি 
৪&-এর ইংরেজদের ‘বন্ধুত্ব ত্যাগের আন্দোলন" এই উদ্দেশ্যেই ছিল। হাকিমুল উম্মাহ 
আশরাফ আলি থানবি ও আল্লামা শিব্বির আহমাদ উসমানি :৪-এর পাকিস্তান আন্দোলন 
এবং মাদানি &৯-এর এক্যবদ্ধ হিন্দুস্থানের মতামত; এই সবই হিন্দকে কাফিরদের থেকে 
মুক্ত করা ও এটাকে দারুল ইসলাম বানানোর জন্য ছিল। হিন্দের মুসলিমদের এই সমস্ত 
সামষ্টিক চেষ্টায় উক্ত ফতোয়ার ও এর ফলে সংঘটিত কার্যক্রমের প্রভাব অনেক বেশি 


দৃষ্টিগোচর হয়। 








শাহ সাহেব &-এর কামরুল 


শাহ আব্দুল আজীজ এ শুধু ফতোয়া দিয়েই ক্ষান্ত থাকেননি; বরং দারুল হরবকে আবার 
দারুল ইসলামে পরিণত করার জন্য কার্যক্রম শুরু করেন। শাহ সাহেব ঞ৯-এর নিকট 
দারুল হরবকে দারুল ইসলামে পরিবর্তন করার একমাত্র পদ্ধতি ছিল নিজ ঘর ছেড়ে 
আল্লাহর রাস্তায় জিহাদের জন্য হিজরত করা এবং জিহাদের জন্য প্রস্তুতি নেওয়া । সাইয়িদ 
আহমাদ শহিদ ও শাহ ইসমাইল শহিদ &-এর নেতৃত্বে জিহাদ ছিল এই ফতোয়ারই 
বাস্তবায়ন । আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ফতোয়ার ওপর ভিত্তি করেই পরবর্তী সময়ে 
সমস্ত মুসলিম দলের প্রতিষ্ঠা হয়েছিল। সমস্ত ইসলামি জিহাদ ও জামাআতের পেছনে 
মৌলিক চিন্তা এটাই ছিল যে, হিন্দুস্থান দখলদারদের কজায় চলে গেছে, তাই এখন 
মুসলিমদের হুকুমত আবার ফিরিয়ে আনতে হবে। ফলে এই ফতোয়া ছিল সমস্ত ইসলামি 
জিহাদ ও জামাআতের মূল ভিত্তি। স্যার সাইয়িদের থিউরি, কংগ্রেস বা মুসলিম লীগের 
প্রতিষ্ঠা নয়; বরং হিন্দের স্বাধীনতা আন্দোলনের উৎস ছিল এই ফতোয়াই ৷ 











সাইয়িদ আহমাদ শহিদ ৪৯-এর তাহ 
মুজাশ্রিদিন এৱং জিহাদি বৃক্ষের অন্কুর 


তাহরিকে মুজাহিদিন উলামায়ে হক ও মুজাহিদদের সেই বাহিনী ছিল, যাদেরকে কুরআন 
ও সুন্নাহর আলোকে শাহ ওয়ালি উল্লাহ ও শাহ আব্দুল আজীজ &৯-এর কর্মপদ্ধতিতে 
হিন্দকে আবারও দারুল ইসলাম বানানোর জন্য গড়ে তোলা হয়েছিল। এই আন্দোলন 
ছিল উপমহাদেশের পাক ও হিন্দ থেকে ইংরেজদের বের করা এবং দ্বীন বিজয়ের জিহাদে 
শক্তিশালী খুঁটি। যা উপমহাদেশের সমস্ত মুসলিমের চিন্তাকে সঠিক দিকে পরিচালিত 
করে বৈশ্বিক সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বিরুদ্ধে জিহাদে এনে দাড় করিয়েছিল। পাকিস্তান 
প্রতিষ্ঠার পূর্বে ও পরে পাক ও হিন্দের দ্বীনি মাকতাবায়ে ফিকিরগুলো এই বৃক্ষেরই শাখা। 
চাই তা মাওলানা কাসেম নানুতুবি £-এর দেওবন্দ মাকতাবায়ে ফিকির হোক বা মাওলানা 
জাফর থানেশ্বরি &»-এর আহলে হাদিস মাকতাবায়ে ফিকির হোক । চাই তা কাবায়েলের 
ইংরেজবিরোধী জিহাদ হোক, যা এখনো পর্যন্ত সেই একই ধারায় চলমান রয়েছে। এই 
সবের মূল ভিত্তি কুরআন ও সুন্নাহর ওপরেই হয়েছিল এবং এই সকল মাকাতাবায়ে 
ফিকিরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামষ্টিক বিষয় ছিল শাহ আব্দুল আজীজ :৯-এর ফতোয়া 
এবং দারুল হরবকে দারুল ইসলামে পরিবর্তনের কর্মতৎপরতা । 


























সাইয়িদ আহমাদ শহিদ & ১৭৮৬ সালে রায়বেরালর সাইয়িদ বংশে জন্মগ্রহণ করেন। শুরু 
থেকেই আল্লাহ তাআলা তাকে অসাধারণ যোগ্যতা দিয়েছিলেন । শিক্ষার জন্য দিল্লির শাহ 
আব্দুল আজীজ :৬-এর কাছে গমন করেন । শাহ সাহেব শাগরিদের মধ্যে যোগ্যতা দেখে 
তার প্রতি বিশেষ দৃষ্টি দেন। সাইয়িদ আহমাদ দ্রুত ইলম ও তাজকিয়ার মানজিলগুলো 
পাড়ি দিয়ে ফেলেন। শাগরিদের তাকওয়া, পরহেজগারি ও আল্লাহর দিকে রুজু হওয়া 
দেখে শাহ সাহেব তার ভাতিজা শাহ ইসমাইল শহিদ এবং জামাতা মাওলানা আব্দুল হাই 
%-কে নিজের জীবদ্দশাতেই সাইয়িদ আহমাদ শহিদের হাতে বাইআত করান এবং পূর্ণ 
আনুগত্যের আদেশ দেন। এই দুই হজরত নিজেরাই তখন বড় আলিমদের মাঝে গণ্য 
হতেন । এভাবেই আল্লাহ তাআলা এমন এক পবিত্র গ্রুপ তৈরি করেন, যারা মুসলিমদের 
সঠিক নির্দেশনা দিতে পারবেন । সাইয়িদ আহমাদ শহিদ এ প্রথমে দাওয়াহ ও তাবলিগের 
কাজ শুরু করেন। পুরো হিন্দে সফর করে মানুষকে কুরআন, সুন্নাহ, জিহাদ ও কিতালের 
দাওয়াত দেন। হিন্দের হাজারো মুসলিম তার হাতে শিরক ও বিদআত থেকে তাওবা 
করেন এবং হাজার হাজার লোক তাদের সাথে জিহাদের সংকল্প করেন। 























জিহাদের ঘাঁটি ও হালাফাসমূহ 

ধীরে ধীরে এই দাওয়াহ পুরো হিন্দে ছড়িয়ে পড়তে থাকে এবং এর কয়েকটি ঘাটি প্রতিষ্ঠা 
হয়ে যায়। যার মধ্যে তিনটি ঘাটি ছিল সবচেয়ে বড় । প্রথম ঘাটি দিল্লির শাহ আব্দুল 
আজীজ এ৯-এর মাদরাসায়ে রহীমিয়্যা, দ্বিতীয় সাদেকপুর পাঠনা এবং তৃতীয় ঘাটি ছিল 
কাবায়েলি এলাকায়। দিল্লি ও পাঠনার ঘাটি হিন্দুস্থানে দাওয়াত ও সম্পদের মাধ্যমে জিহাদ 
অর্থাৎ জিহাদের দিকে উদ্বুদ্ধ করা ও আল্লাহর পথে ব্যয় করাকে নিজেদের ফরজ হিসেবে 
আঞ্জাম দিচ্ছিলেন । আর কাবায়েলি এলাকায় থাকা মুজাহিদদের ঘাটি গুলো অস্ত্রের মাধ্যমে 
জিহাদ অর্থাৎ বাস্তব জিহাদ ও কিতালে লিপ্ত ছিলেন। 


দিল্লির আরনঘজ 


দিল্লির এই মারকাজের দুটি যুগ ছিল । প্রথম জিহাদি যুগ, যা ১৮৩১ সালে বালাকোট যুদ্ধ 
থেকে ১৮৫৭ সালের আজাদির লড়াই পর্যন্ত জারি ছিল। এই ঘাটির কার্যক্রম শাহ আব্দুল 
আজীজ &-এর নাতি শাহ মুহাম্মাদ ইসহাকের নেতৃত্বে পূর্বের মতোই চলমান ছিল। এর 
মারকাজ দিল্লির সেই মসজিদ ও মাদরাসা ছিল, যার প্রধান ছিলেন শাহ ওয়ালি উল্লাহ ও 
শাহ আব্দুল আজীজ এ । এই খাঁটি সম্পদের মাধ্যমে সাহায্য ও মুজাহিদদের জন্য নতুন 
সদস্য প্রেরণ করত। দ্বিতীয় ইলমি যুগ, যা ১৮৫৭ সালের আজাদি লড়াই থেকে শুরু 
হয়েছে। এই যুগে সেই খীটির নেতৃত্ব আকাবিরে দেওবন্দের হাতে চলে আসে, যারা ইলম 
ও আমলের ময়দানকে সামনে রেখেছেন এবং এর পূর্ণ হক আদায় করেছেন। 






































সাদেকপুরের মারকাজের নেতৃত্ব সাইয়িদ আহমাদ শহিদের বাইআতগ্রাপ্ত এবং মাওলানা 
ইসহাক &৯-এর শাগরিদ মাওলানা এনায়েত আলি ও মাওলানা বেলায়েত আলির হাতে 
ছিল। এই দুই ভাইকে সাইয়িদ সাহেব সাদেকপুর থেকে জিহাদের দাওয়াতি কার্যক্রমের 
আদেশ দেন। এই দুই ভাই বালাকোটের যুদ্ধে উপস্থিত ছিলেন না। তারা সাইয়িদ 
সাহেবের শাহাদাতের পর ১৮৪১ থেকে ১৯০২ সাল পর্যন্ত প্রায় ৬১ বছর এই ঘাঁটিতে 
তাহরিকে মুজাহিদিনের কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন। ১৮৬৩ সালের আম্বেলা যুদ্ধে 
পরাজিত হওয়ার পর ইংরেজরা সাদেকপুর পাঠনার এই ঘাঁটির বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। 
অনেক আলিমকে কালাপানির শান্তি দিয়ে আন্দামানে পাঠিয়ে দেওয়া হয়। এই মামলার 
অন্তর্ভুক্ত মাওলানা জাফর থানেশ্বরি এবং শাহ সাহেবের শাগরিদ মাওলানা নজির হুসাইন 
&৯-ই হিন্দের জামাআতে আহলে হাদিসের ভিত্তি রেখেছিলেন । 

















বি. বর্জন বিশবাব্থা ২০১14 


লা 





র্‌ 








জিহাদের তৃতীয় ঘাটি ছিল সীমান্তবর্তী ও কাবায়েলি এলাকাগুলো । শুরুতে এই ঘাটি শুধু 


মার্দান জেলার সওয়াবি, নওশেরাহ এবং বুনের পর্যন্ত সীমাবদ্ধ ছিল। কিন্তু আনে আস্তে 
জিহাদের দাওয়াতের বরকতে এই সীমা বৃদ্ধি হয়ে পূর্বদিকে হাজারা ও কাশীর পর্যন্ত 
ছড়িয়ে পড়ে এবং পশ্চিমে সোয়াত, বাজুর, মেহমান্দ, খায়বার ও ওয়াজিরিস্তান পর্যন্ত 
ছড়িয়ে পড়ে । এটাই সেই জায়গা, যেখানে প্রায় এক শতাব্দী পর্যন্ত ইসলামের মুজাহিদরা 
জিহাদের বরকতে ইংরেজদের স্বার্থের সামনে বাধা হয়ে দীড়িয়েছিলেন। 





জিহাদের লাকসাদ ও লালহাজ 


শাহ আব্দুল আজীজ এ৯-এর এই ফতোয়ার ফলে তার শাগরিদ সাইয়িদ আহমাদ শহিদ, 
জামাতা শাইখুল ইসলাম মাওলানা আব্দুল হাই এবং ভাতিজা শাহ মুহাম্মাদ ইসমাইল 
শহিদ বাস্তব জিহাদের দিকে অগ্রসর হন । তাদের মানহাজ ছিল সাহাবায়ে কিরাম & এবং 
সুন্নাহর অনুসারী সালাফে সালিহিনের মানহাজ অর্থাৎ হিজরত, ইদাদ, রিবাত ও জিহাদ । 
তাদের লক্ষ্য তা-ই ছিল, যা ইসলাম জিহাদের জন্য নির্ধারণ করেছে। মাওলানা গোলাম 
রাসুল মহর তার কিতাব 'সিরাতে সাইয়িদ আহমাদ শহিদ' এর ২৫২ নং পৃষ্ঠায় সাইয়িদ 
আহমাদ শহিদের কিতাব থেকে সেই ইবারত নকল করেন, যেখানে সাইয়িদ সাহেব 
নিজেই উদ্দেশ্যের ব্যাপারে আলোচনা করেছেন: 


* যদি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যায়, প্রশাসন, রাজনীতি ও বিচারালয়ে শরিয়াহর 
নীতিমালা বাস্তবায়িত হয়, তাহলে আমাদের লক্ষ্য বাস্তবায়ন হয়ে যাবে। নিজেই 
হুকুমতের বাদশাহ হওয়ার পরিবর্তে আমার পছন্দ, সব জায়গায় ন্যায়বান ব্যক্তিরাই 
শীসন করবে । 


* আমি অর্ধ রাষ্ট্রের ওপরও বাদশাহি করার ইচ্ছা রাখি না। যখন ইসলামের সাহায্যের যুগ 
শুরু হয়ে যাবে এবং স্বৈরাচারী শাসন মূল থেকে উপড়ে ফেলা হবে, তখন আমাদের 
প্রচেষ্টার তির আপন নিশানায় বিদ্ধ হবে। 


তারিখে দাওয়াত ও আজিমতের অষ্টম খণ্ডের প্রথম অধ্যায়ে ৪০৮ পৃষ্ঠায় সাইয়িদ আহমাদ 
শহিদ &৯-এর জবানে তার মাকসাদ বা লক্ষ্য বর্ণনা করা হয়েছে এভাবে : 





























আমাদের যুদ্ধ আমির বা নেতাদের সাথে নয়; বরং আমাদেরকে লম্বা চুলওয়ালা 
(শিখ) এবং সমস্ত ফিতনার উৎস ইংরেজ কাফিরদের সাথে যুদ্ধ করতে হবে । নিজের 
কালিমাওয়ালা ভাই বা আমাদের ইসলাম ধর্মের অনুসারীদের সাথে নয়। 


এই অঞ্চলকে (পশ্চিম হিন্দুস্থান) মুশরিকদের নাপাকি থেকে পাক করা এবং 
মুনাফিকদের গাদ্দারি থেকে পবিত্র করার পর হুকুমত ও সালতানাতের হকদার, 








২ ২০২. ইতিহাসের আয়নায় কে 


নেতৃত্বদান ও শৃঙ্খলা কায়িমে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের দিয়ে দেওয়া হবে। কিন্তু এই 
শর্তে যে, সে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে এবং সর্বাবস্থায় 
জিহাদ চালিয়ে যাবে এবং কখনোই জিহাদ বন্ধ করবে না। মামলা-মুকাদ্দামায় 
শরিয়াহর বিধানকে কোনোভাবেই পাশ কাটানো বা বিকৃত করবে না এবং জুলুম ও 
ফিসক থেকে পূর্ণভাবে মুক্ত থাকবে। এর পরেই আমি মুজাহিদদের দায়িত্ব ছেড়ে 
হিনদুস্থানের দিকে রওয়ানা করব এবং সেটাকে শিরক ও কুফুর থেকে পবিত্র করার 
চেষ্টা করব। কারণ আমার মূল মাকসাদ হিন্দুস্থানে যুদ্ধ করা, খোরাসানে শান্তিতে 











এর থেকে বোঝা যায়, সাইয়িদ আহমাদ শহিদের দৃষ্টিতেও হিন্দুস্থান দারুল হরব ছিল 
যেখানে কাফিররা বিজয়ী এবং যাকে দারুল ইসলামে পরিবর্তন করার জন্য জিহাদ 
আবশ্যক । এখানে দারুল ইসলাম দ্বারা উদ্দেশ্য এমন ইসলামি ইমারাত প্রতিষ্ঠা করা, 
যেখানে শরিয়াহ বাস্তবায়িত হবে। 


হিজরত, হদাদ ও জিহাদ 


জিহাদের জন্য ইদাদ (প্রস্তুত) আবশ্যক এবং ইদাদের জন্য হিজরত আবশ্যক । এটাই 
সাহাবিদের তরিকা । সাইয়িদ সাহেব এটাও স্পষ্ট করেছেন, হিজরত সুন্নাহ মুতাবিক 
হতে হবে । তিনি হিজরত ও ইদাদের জন্য সীমান্তবর্তী এলাকাগুলো নির্ধারণ করেছেন 
এবং এর কারণ ছিল কয়েকটি । যদিও সাইয়িদ সাহেবের কিছু সাথির ইচ্ছা ছিল হিন্দে 
থেকেই জিহাদ করা, কারণ এর জন্য তারা তাদের দাবি অনুযায়ী অস্ত্র ও সম্পদ সংগ্রহ 
করতে পারবে। কিন্তু সাইয়িদ আহমাদ শহিদ এ সীমান্তের কিছু বৈশিষ্ট্যের ফলে সেই 
এলাকাগ্ডলোকে নির্বাচন করেছিলেন, যা তিনি নিজেই বর্ণনা করেছেন: 


* জিহাদের প্রস্তুতির জন্য সীমান্ত ছিল ভৌগলিক ও সামরিক দৃষ্টিতে উপযুক্ত ও নিরাপদ 
এলাকা । অপরদিকে হিন্দুস্থানের মধ্যে বিপদ ও ধ্বংসযজ্ঞের ব্যাপক আশঙ্কা ছিল। 

৪ সীমান্তের মুসলিমদের আধিক্য ছিল, যারা শিখদের জুলুমে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। 
সেখানে জনগণ ফিতরাতগতভাবেই লড়াকু ও নিষ্ঠাবান ছিল। 

৪ সীমান্তের উত্তর ও দক্ষিণ দিকেও মুসলিমদের আধিক্য ছিল। দক্ষিণ দিকে অবস্থিত 
পাঞ্জাবে মুসলিমসহ হিন্দুরাও শিখদের জুলুমে অতিষ্ঠ ছিল। 

* যদিও কিছু সীমান্তবর্তী এলাকা কাফিররা দখল করেছিল । কিন্তু স্বাধীনতার সম্ভাবনা 
তখনও ঝাকি ছিল। অনেক এলাকা তখনও মুক্ত ছিল, যেখানে কাফিরদের দখল ছিল 
না। সেখানে পরিপূর্ণ ক্ষমতাও তাদের হাতে ছিল না। পক্ষান্তরে হিন্দুস্বানের সমস্ত 
এলাকার স্বাধীনতা ও স্বকীয়তা পূর্ণভাবে ছিনিয়ে নেওয়া হয়েছিল । 





























কে বর্তমান বিশ্বব্যবস্থা : ২০৩ |= 











এই হিজরতের জন্য সাইয়িদ আহমাদ &৯-কে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। কেননা, তার 
ও সীমান্তের মাঝে শিখদের রাজ্য ছিল। তাই তিনি অনেক ঘুরে বিশাল রাস্তা পাড়ি দিয়ে 
হিজরত করেছেন। নিজ এলাকা রায়বেরলি থেকে বের হয়েছেন, যা ছিল মধ্য হিন্দুস্থানে, 
সেখান থেকে গোয়ালিয়া গেছেন, অতঃপর উড়িষ্যার শহর টুংকি, সেখান থেকে রাজস্থানের 
কান্দাহার ও কাবুল হয়ে পেশওয়ার পৌছেছেন। এর থেকে খুব ভালোভাবেই আন্দাজ করা 
যায় যে, এই সফরে তিনি কতটা কষ্ট সহ্য করেছেন। কিন্তু এত কিছু সত্তেও তার দৃঢ় 
সংকল্প ও দৃঢ় প্রতিজ্ঞার মধ্যে কোনো কমতি ছিল। আড়াই থেকে তিন হাজার মাইলের এই 
সফর তিনি ও তার কাফেলা প্রায় দশ মাসে পাড়ি দিয়েছেন। 


সাইয়িদ আহমাদ শহিদ এ৬-এর সীমান্ত আগজন 


সীমান্তের বিভিন্ন এলাকা বণ্টিত ছিল। যার মধ্যে আম্ব, পাঞ্জেতার, সামাহ, জিদাহ, 
সান্তানাহ, পেশাওয়ার ইত্যাদি অধিক প্রসিদ্ধ। এই সব আজ পেশাওয়ার, মার্দান, 
নওশেরওয়াহ ও সুবাই জেলা ইত্যাদি এলাকায় বদলে গেছে। এই খানদের অবস্থা 
হিন্দুছ্বানের রাজ্যগুলো থাকে আলাদা ছিল না। তাদের মধ্যে কিছু খান শিখ-রাজা রণজিৎ 
সিং-এর সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, আবার কিছু খান তাকে ট্যাক্স আদায় করত। সাইয়িদ 
সাহেব সর্বপ্রথম পাঞ্জেতারের আমিরের কাছে মেহমান হন এবং সেখান থেকে কার্যক্রম 
শুরু করেন। পাঞ্জেতারের অবস্থান ছিল সিন্ধু নদের পশ্চিম কিনারে, যা শিখদের এলাকার 
অধিক নিকটবর্তী । তাই সাথিদের মুশাওয়ারায় পাঞ্জেতার থেকে ঘাটি সাত্তানাতে স্থানান্তরিত 
করেন। সাত্তানাহ ছিল মার্দান ও বুনির জেলার কিনারে অবস্থিত এবং পাহাড়ি এলাকা 
হওয়ায় জিহাদি ঘাটির জন্য ছিল অধিক উপযুক্ত। 


জিহাদের হলানতের নাইজাভ 


সীমান্তে পৌছে কাজের ক্ষেত্রে মুজাহিদদের সামনে যে সমস্ত সমস্যা দেখা দেয়, তার মধ্যে 
ছিল কবিলাগুলোর অপরিকল্পিত পদ্ধতি, জিহাদের মাকসাদের ব্যাপারে অজ্ঞতা, দুনিয়ার 
মাল ও সম্মানকে গুরুত্ব দেওয়া এবং নেতাদের পারস্পরিক ছন্দ। তাই প্রথমেই তারা 
নেতাদের কাছে দাওয়াহ পাঠান এবং তাদের কাছে জিহাদের বার্তা ও শরিয়াহর মানহাজ 
বিস্তারিত আলোচনা করেন। যার ফলে তারা জিহাদকে এক আমিরের অধীনে শৃঙ্খলিত 
করার ব্যাপারে রাজি হয়ে যায়। শুধু তা-ই নয়; বরং সেখানের আলিম ও নেতারা শাহ 
সাহেবকেই ইমামতের উপযুক্ত গণ্য করেন। সীমান্তের সব বড় নেতা, আলিম, শাইখ ও 
খানরা জুমাদাল উখরা ১২৪২ হিজরি মুতাবিক, ১৮২৭ সালের জানুয়ারিতে শাহ সাহেবকে 
জিহাদের আমির নির্ধারণের সাথে সাথে জুমআর খৃতবাতেও তার নাম সংযুক্ত করে দেন। 






































যার ফলে শাহ সাহেবকে নিজেদের লোকেরা আমিরুল মুমিনিন বলা শুরু করেন। সীমান্তের 
জনগণের মাঝে তিনি “সাইয়িদ বাদশাহ" ও শিখদের কাছে 'খলিফাহ সাহেব" নামে প্রসিদ্ধ 
হয়ে যান। এই বাইআতের মধ্যে শুধু জিহাদের ব্যবস্থাপনা করাই সাইয়িদ সাহেবের 
জিম্মাদারি ছিল। কিন্তু অন্যান্য রাজনৈতিক ও আঞ্চলিক কার্যক্রমের ক্ষেত্রে খানরা ছিল 
স্বাধীন। এই বাইআতের পর জিহাদের জন্য নফিরে আম ঘোষণা করা হয় এবং জিহাদের 
জন্য বড় আকারে বাইআত নেওয়া হয়। যাদের থেকে বাইআত নেওয়া হয়, তাদের 
মধ্যে এমন সর্দারও ছিল, যাদের ব্যাপারে মুখলিস সাথিরা সাইয়িদ সাহেবকে সতর্ক 
করেছিলেন। কিন্তু নফিরে আম হিসেবে সবার থেকে বাইআত নেওয়া ও তাদের ওপর 
ভরসা করা ব্যতীত কোনো উপায় ছিল না। কিন্তু পরে সেই অঞ্চলের সাথিদের সতর্কবার্তাই 
সত্য প্রমাণিত হয়। 


আকুরাতে শিখদের বিরুদ্ধে হামলার দ্বারা সাইয়িদ সাহেবের জিহাদ শুরু হয়। কিছু 
হামলার পরেই সীমান্ত এলাকাতে শিখদের শক্তি কমতে শুরু করে (আলহামদুলিল্লাহ)। 
মুজাহিদরা দুই দিকে যুদ্ধ শুরু করেন; এক. শিখদের বিরুদ্ধে ও দুই, গাদ্দার খানদের 
বিরুদ্ধে। এই যুদ্ধগুলোতে আল্লাহ তাআলা সাইয়িদ সাহেবকে সফলতা দান করেন। যার 
ফলে সীমান্ত এলাকাগুলো কাফিরদের থেকে মুক্ত আজাদ মুসলিম ভূমিতে পরিণত হয়। 
পরিস্থিতি অনুকূলে আসার পর সাইয়িদ সাহেব মানুষদের থেকে ইমারাতের বাইআত নিয়ে 
এই ভূমিকে শরয়ি ইমারাতে পরিণত করেন। 


সাইয়িদ আহলাদ শহিদ -এর শরম বাইজাত 


ইমামতে জিহাদের বাইআতের ফলে যদিও কিছ শৃঙ্খলাবদ্ধ জিহাদি কার্যক্রম হচ্ছিল। কিন্তু 
জিহাদের মুল লক্ষ্য পূরণ হচ্ছিল না। এই বাইআতে খানরা তাদের আঞ্চলিক কার্যক্রমে 
স্বাধীন ছিল। তাই তিনি তখন পূর্ণ শরিয়াহ বাস্তবায়নের বাইআত নেওয়াও শুরু করেন। 
সীমান্তের জনগণ যদিও ইসলামের প্রতি মহব্বত রাখত; কিন্তু সেই সাথে তাদের মাঝে 
শরিয়াহর ব্যাপারে ছিল অনেক অজ্ঞতা এবং উপমহাদেশের মুসলিমদের অধঃগতনের ফলে 
তাদের ভেতর অনেক সমস্যা জন্ম নিয়েছিল। এর মধ্যে কিছু সমস্যা মাওলানা গোলাম 
রাসুল মহর সাইয়িদ সাহেবের জীবনীগরন্থে (৪৫৮ পৃষ্ঠায়) আলোচনা করেছেন। তার মধ্যে 
রয়েছে: 





























- শরিয়াহর হুকুমের ব্যাপারে নেতাদের বেপরোয়া ভাব এবং তাদের সাথে স্থানীয় 
আলিমদের আপসি সম্পর্ক । 

- সমাজে অনেক বিদাআত চালু হওয়া। যেমন বাচ্চা নষ্টের পদ্ধতি, মোহরের মধ্যে 
বাড়াবাড়ি, নারীদেরকে উত্তরাধিকার সম্পত্তি থেকে মাহরুম করা ইত্যাদি। 











_ জিহাদ ও অন্যান্য জাহিলি লড়াইয়ের মধ্যে পার্থক্য না করা । 


জিহাদের মাকসাদকে বাস্তবায়নের জন্য পূর্ণ শরিয়াহ পালনের বাইআতের ক্ষেত্রে সাইয়িদ . 
সাহেব সব সর্দার থেকে প্রতিশ্রুতি নিতেন যে, তারা নিজেদের সমস্ত কার্যক্রম শরিয়াহ 
অনুযায়ী চালাবে এবং জনগণের ওপর শরিয়াহ বাস্তবায়ন করবে। 








১২৪৪ হিজরির শাবান মাস ১৮২৯ সালে সর্দার ফাতাহ খানের কবিলায় একটি আম 
জমায়েত হয়। যেখানে ফাতাহ খান সকলকে শরয়ি বাইআতের দিকে উদ্বুদ্ধ করেন। 
সেখানে সবাই স্বেচ্ছায় ইসলামি শরিয়াহর পাবন্দিকে গ্রহণ করে নেয়। যার পর একজন 
দক্ষ আলিমকে প্রধান বিচারক ও একজন তত্ত্বাবধায়ক নিযুক্ত করে দেওয়া হয়। তার 
অধীনে আবার ৩০ জন বন্দুক চালনাকারীকেও নিয়োগ দেওয়া হয়। 


এ্রতিহাসিকদের দাবি অনুযায়ী এই বাইআতের ফলে সেই সক্ষমতা তৈরি হয়, যেই লক্ষ্যে 
সাইয়িদ সাহেব হিজরত করেছিলেন। তার লক্ষ্য বাস্তবতার মুখ দেখে এবং ব্রিটিশ ও 
শিখদের বিরুদ্ধে যুদ্ধের জন্য অনেক সেনা প্রস্তুত হয়। অপরদিকে সমাজের শিরক ও 
বিদআতের সংস্কৃতির প্রচলন কমে যায় এবং তার জায়গায় নামাজ, জাকাত ও জবাবদিহির 
ব্যবছথা প্রতিষ্ঠিত হয়। কিন্তু সেই সময় এক নতুন ফিতনা শুরু হয়, যা এই পুরো কার্যক্রমকে 
ধ্বংস করে দিয়েছিল। 











গেশওয়ারের গানদের চুক্তিভঙ্গ ও সাইয়িদ আহমাদ »১-এর শাহাদাত 


মুজাহিদদের জিহাদের এই সফলতার ফলে রণজিৎ সিং ক্ষিপ্ত হয়ে গিয়েছিল । অপরদিকে 
পেশওয়ারের খান ‘ইয়ার মুহাম্মাদ’ সীমান্তে নিজ ক্ষমতা প্রতিষ্ঠার স্বপ্ন দেখত। সেও 
মুজাহিদদের এই সফলতাকে ভিন্ন চোখে দেখছিল। বলা হয় রণজিৎ সিং পাঞ্জাবের এক 
বিদআতি আলিম থেকে একটি ফতোয়া লিখিয়ে পেশওয়ারের খানের কাছে পাঠায়। এই 
ফতোয়ার ভাষ্য কিছুটা এমন ছিল : 





“তোমাদের কাছে এমন কিছু উগ্রবাদী লোক এসেছে, যারা নতুন ধর্ম আবিষ্কার করেছে। 
তাদেরকে এখনই এলাকা থেকে বের করে দাও ৷' 


পেশওয়ারের খান_ যার প্রথম থেকেই নিষ্ঠাবান ছিল না, এই ফতোয়া তাদের চক্রান্ত 

বাস্তবায়নের সুযোগ করে দেয়। পেশওয়ারের খান ভেতরে ভেতরে জনগণ, অন্যান্য খান 
ও আলিমদের মধ্যে মুজাহিদদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা চালায়। এর ফলে অনেক মানুষ 
গোমরাহ হয়ে যায়। তাদের মধ্যে অধিকাংশ মানুষই অজ্ঞতার ভিত্তিতে তাদের সাথে অংশ 
নেয়। মোটকথা, চক্রান্তের মাধ্যমে গোপনভাবে একটি দিন নির্ধারণ করা হয় এবং নিজ নিজ 
এলাকার মুজাহিদদের অতর্কিত হামলা করে শহিদ করে দেওয়া হয়। এই মুজাহিদদের 
মধ্যে অধিকাংশই ছিল সেসব কাজি ও আলিম, যারা সাইয়িদ সাহেবের নেতৃত্বে মানুষের 





৫ 





মাঝে বিচারকার্ধ পরিচালনা করতেন এবং দ্বীন শিক্ষা দেওয়ার জন্য নির্ধারিত ছিলেন। এই 
সমস্ত হজরত ছিলেন মুজাহিদদের জিহাদের প্রাণ। এই কাজের ফলে জিহাদি কার্যক্রম 
অনেক ক্ষতিগ্রস্ত হয়। ওয়াফাদার খানগণ ও মুজাহিদরা সাইয়িদ আহমাদ শহিদকে এই 
[নদের বদলা নেওয়ার পরামর্শ দেন। কিন্তু সাইয়িদ সাহেব এটাকে মুসলিমদের মধ্যকার 
গৃহযুদ্ধ মনে করে এমনটা করা থেকে বিরত থাকেন। এরপর সাত্তানা থেকে পুনরায় 
বালাকোটের দিকে হিজরত করে চলে আসেন । এখানে হিজরতের পর ১৮৩১ সালের মে 
মাসে বালাকোটের প্রসিদ্ধ যুদ্ধ হয়। যেখানে সাইয়িদ আহমাদ শহিদ, শাহ ইসমাইল শহিদ 
অন্যান্য সাথিদের সাথে শাহাদাতের পেয়ালা পান করেন। 


সাইয়িদ আহমাদ শহিদ ও শাহ ইসমাইল শহিদের শাহাদাতের পর মুজাহিদরা মাওলানা 
অলি মুহাম্মাদকে আমির নির্ধারণ করেন। মাওলানা অলি মুহাম্মাদ মুজাহিদদের নিয়ে 
পুনরায় সাত্তানা ফিরে আসেন এবং জিহাদের কার্যক্রম শুরু করেন। মাওলানা ছিলেন 
বয়োবৃদ্ধ এবং এক বছরের মাথায় তিনি ইনতিকাল করেন। মাওলানা অলি মুহাম্মাদের পর 
মুজাহিদরা নাসিরণদ্দিন মেঙ্গোরিকে আমির বানান। তার সময়ে আবার যুদ্ধ শুরু হয় এবং 
মাওলানা এক যুদ্ধে শহিদ হয়ে যান। 


দিল্লির মারকাজ নেতৃত্বের ঘাটতি পূরণের জন্য মাওলানা নাসিরুদ্দিন দেহলবিকে নির্বাচন 
করেন। মাওলানা মুজাহিদদের পুরো বাহিনী নিয়ে সাত্তানার দিকে হিজরত শুরু করেন। 
মাওলানা সিন্ধে পৌছা মাত্রই খবর আসে, ইংরেজরা তাদের অধীন বাহিনী নিয়ে আফগানে 
হামলার জন্য সিন্ধে পৌছে গিয়েছে। এটা ছিল সেই মুহূর্তের সুচনা, যখন মুসলিম উম্মাহর 
দুই দুশমন রাশিয়া ও ব্রিটেন প্রত্যেকেই নিজেকে সুপার পাওয়ার বানানোর কার্যক্রমে ব্যস্ত 
হয়ে পড়ে। 











AS 



































কৌ বর্তমান বিশ্বব্যবস্থা ২০৭ 








প্রথম আফগান জিহাদ (১৮৩৯-১৮৪৪ খ্রি.) 


তিন উপমহাদেশে ছড়িয়ে থাকা উসমানি সালতানাত যদিও একসময় সুপার পাওয়ার ছিল; 
কিন্তু তখন তাদের মধ্যে নিষ্ট্িয়তা আসতে শুরু করে। ইংরেজরা আস্তে আন্তে শক্তিশালী 
হয়ে এগিয়ে আসতে থাকে । অপরদিকে রাশিয়া মধ্য এশিয়ার মুসলিম রাষ্ট্রগুলোর দিকে 
লোভের দৃষ্টিতে তাকিয়ে ছিল, যাতে ইরান বা বেলুচ__ কোনো একটির উপকূল পর্যন্ত সব 
খতুতে জলযান চলাচল-উপযোগী জলপথ নিজেদের আয়ত্তে রাখতে পারে এবং বৈশ্বিক 
বাজারে তারাও ব্যবসা করতে পারে। সেই সাথে রাশিয়া চাচ্ছিল হিন্দুস্থান দখল করে 
ইংরেজদের হিন্দুস্থান থেকে তাড়িয়ে দিতে । এই লক্ষ্যে রাশিয়া ইরান ও আফগানে তাদের 
প্রভাব বৃদ্ধি করছিল, যা ইংরেজদের জন্য মেনে নেওয়া অসম্ভব। তাদের জন্য রাশিয়াকে 
এই পলিসি থেকে দূরে রাখা জরুরি ছিল। 


এটা ছিল সেই যুগ, যখন হিন্দুস্থানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাঙ্গাল আর্মি একদিকে শতদ্রু 
নদী পর্যন্ত পৌছে গিয়েছিল এবং অপরদিকে বোম্বাই আর্মি সিন্ধের দরজায় কড়া নাড়ছিল। 
পাঞ্জাব, কাশ্মীর, হাজারা ও সীমান্ত এলাকাতে রণজিৎ সিং-এর শাসন ছিল। ইংরেজ ও 
রণজিৎ সিং-এর মাঝে ছিল বন্ধুত্বের সম্পর্ক। ১৮১৮ সালে শাহ সুজাকে পরাজিত করে 
দোস্ত মুহাম্মাদ আফগানের বাদশাহ হয়ে যায়। ফলে শাহ সুজা আফগান থেকে পলায়ন 
করে হিন্দুস্থান এসে ইংরেজদের আশ্রয়ে লুধিয়ানাতে অবস্থান করছিল । 


১৮৩৭ সালের ১৯ ডিসেম্বর, এক ঘোড়-সওয়ার কাবুলের সংকীর্ণ গলিতে প্রবেশ করে। 
সে ছিল রাশিয়ার জারের প্রতিনিধি ওয়াং কোচ, যে জারের পক্ষ থেকে আফগান শাসকের 
কাছে বন্ধুত্বের বার্তা নিয়ে এসেছে। দোস্ত মুহাম্মাদের দরবার থেকে ব্রিটেনের প্রতিনিধি 
আলেকজান্ডার বার্নিস এই খবর গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ডের কাছে প্রেরণ করে। 
অবল্যান্ড তার দূতের মাধ্যমে আফগানের গভর্নরের কাছে বন্ধুত্বের বার্তা পাঠায়। দোস্ত 
মুহাম্মাদ এই শর্তে বন্ধুত্ব করতে প্রস্তুত হয় যে, পেশওয়ার অঞ্চল রণজিৎ সিং থেকে 
নিয়ে তার হতে অর্পণ করতে হবে । এই শর্ত পুরণ করা ছিল ব্রিটেনের জন্য অসম্ভব। 
কেননা, রণজিতের সাথে ইংরেজদের ছিল বন্ধুত্বের সম্পর্ক। এই সমস্যা থেকে মুক্তির 
জন্য ইংরেজদের দয়ার দৃষ্টি শাহ সুজার ওপর পড়ে, যাকে দোস্ত মুহাম্মাদ ১৮০৯ সালে 
দেশান্তর করে সিংহাসন দখল করেছিল । শাহ সুজা ইংরেজদের আশ্রয়ে লুধিয়ানাতে বসবাস 
করছিল । ইংরেজরা তাকে এই শর্তে সাহায্য করতে রাজি হয় যে, ক্ষমতা গ্রহণের পর 
পেশওয়ারের সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখবে । এই পরিপ্রেক্ষিতেই 'শিমলা'তে ব্রিটেন, রণজিৎ 
ও শাহ সুজার মাঝে একটি চুক্তি হয়, যাকে ‘শিমলা চুক্তি” বলা হয়। সেখানে বলা ছিল, 
যাবে। এই চুক্তিই প্রথম আফগান জিহাদের কারণ হয়েছিল । 


১৮৩৯ সালের ১৯ জানুয়ারিতে ব্রিটেনের দুই ডিভিশন সেনা ফিরোজপুর ও বাংলা থেকে 
এসে কোয়েটাতে একত্রিত হয়। সেখানে ছিল সাড়ে নয় হাজার ইংরেজ সেনা, ৩৮ 
































২০৮ ইতিহাসের আয়নায় ক 





হাজার সাধারণ সেনা ও ৩০ হাজার উট ৷ এই বাহিনী ৩ মে স্বাভাবিক লড়াইয়ের মাধ্যমে 
কান্দাহার দখল করে শাহ সুজাকে বাদশাহ বানিয়ে দেয়। এরপর কাবুলের দিকে এগিয়ে 
গিয়ে গজনি কেল্লা দখল করে । গজনি কেল্লা বিজয়ের জন্য তাদের খুব কঠিন লড়াইয়ের 
মুখোমুখি হতে হয়। এই যুদ্ধে আফগানের সাথে ইয়াগিস্তান কবিলা ও সাইয়িদ আহমাদ 
অংশগ্রহণ করেছিল । এই যুদ্ধের সবচেয়ে কঠিন লড়াই কেল্লার দেয়ালের বাইরে হিন্দুস্থান 
মুজাহিদরাই লড়েছিল। এই কঠিন লড়াইয়ে অংশগ্রহণকারী সমস্ত মুজাহিদ শাহাদাত বরণ 
করেন। সর্বশেষ গজনি কেললাকে ইংরেজরা দখল করে নেয়। কাবুল দখলের পথে এটাই 
ছিল সবচেয়ে বড় বাধা । এই বাধা দূর হয়ে যাওয়ার পর কাবুল সহজেই ইংরেজদের দখলে 
চলে এসেছিল । বিজয়ের উল্লাসে ব্যস্ত ব্রিটেন বাহিনী কল্পনাও করতে পারেনি যে, যুদ্ধ 
মূলত কেবল শুরু হয়েছে। 





১৮৪০ সালের শুরুর দিকে বিটেন অনুভব করে যে, আফগান জনগণের মধ্যে বিরোধী 
প্রতিত্রিয়া বৃদ্ধি পাচ্ছে এবং আস্তে আস্তে পরিস্থিতি খারাপ হচ্ছে। তাই তারা কাবুলে একটি 
বড় সেনাথাটি তৈরির প্ল্যান নেয় । যার বিরুদ্ধে উলামায়ে কিরাম জিহাদের আহ্বান জানায় । 
ফলে মুজাহিদরা কুহিষ্থান এলাকাতে শাহ সুজা ও ইংরেজদের পুরো বাহিনীকে হত্যা করে। 
কাবুলেও ব্রিটেনের সহকারী প্রতিনিধি বার্নিস ও তার ভাইকে হত্যার পর মুজাহিদরা সেনা- 
খাটি ধ্বংস করে দেয়। ব্রিটেনের প্রতিনিধি উইলিয়াম হেই ম্যাগন্যান দোস্ত মুহাম্মাদের 
ছেলে আকবার খানের সাথে কথাবার্তা চালানোর চেষ্টা করে । কিন্তু আকবার খানের একটাই 
চাওয়া ছিল যে, বিটেন-বাহিনী আফগান থেকে বের হয়ে যাবে । আলোচনা ব্যর্থ হওয়ার পর 
আফগানরা ব্রিটেনের প্রতিনিধিকে হত্যা করে তাদের ঘাঁটি দখল করে নেয় এবং সেখানের 
ইংরেজ জেনারেল ও অফিসারদের বন্দী করে ফেলে । ইংরেজ বাহিনীর এক অংশ যুদ্ধ 
করতে করতে জালালাবাদের দিকে পলায়ন করে। তখন মুজাহিদরা তাদের পিছু ধাওয়া 
করে। যার ফলে সেই বাহিনীর এক ডাক্তার উইলিয়াম ব্রাইডান ব্যতীত কেউ জীবিত 
অবস্থায় জালালাবাদ পৌছাতে সক্ষম হয়নি। 


























কান্দাহারে জেনারেল নাট নামের এক অফিসার ইংরেজদের নেতৃত্ব দিচ্ছিল; কিন্তু তার 
অবস্থাও ভালো ছিল না। তাই তার সাহায্যের জন্য পেশওয়ার থেকে জেনারেল পলকের 
নেতৃত্বে একটি বাহিনী প্রেরণ করা হয়। এই বাহিনী আসার ফলে এতটুকুই ফায়দা হয় যে, 
বাকি বাহিনী ১৮৪২ সালের ২৩ ডিসেম্বর পিছু হটে ফিরোজপুর পৌছাতে সক্ষম হয়েছিল। 
আফগান মুজাহিদরা শাহ সুজাকে হত্যা করে ক্ষমতা দ্বিতীয়বার দোস্ত মুহাম্মাদের কাছে 
অর্পণ করে । যার ফলে ব্রিটেন যেসব লক্ষ্য নিয়ে আফগানে প্রবেশ করেছিল, তার একটিও 
অর্জন করতে সক্ষম হয়নি। উল্টো তারা মুজাহিদদের হাতে কঠিন পরাজয়ের শিকার হয়। 
সেখানে তাদের প্রধান জেনারেল গ্রেফতার হয়, যে বন্দী থাকা অবস্থায় মারা যায় এবং মাত্র 
একজন ডাক্তার ব্যতীত সব সেনাকে হত্যা করা হয়। আর এভাবেই আফগানের প্রথম 
জিহাদ শেষ হয়। 


























আল-জাজায়িরে ফ্রান্সের হামলা (১৮৩০ খ্রি.) 
এবং আমির আব্দুল কাদীরের জিহাদ 


একদিকে তাহরিকে মুজাহিদিনের কার্যক্রম চলমান ছিল। অপরদিকে ব্রিটেন আফগান- 
যুদ্ধে ব্যস্ত ছিল। ঠিক সেই সময় ফ্রান্স উত্তর আফ্রিকার মুসলিম রাষ্ট্র আল-জাজায়িরের ওপর 
হামলা করে বসে । আল-জাজায়ির ভূমধ্য সাগরের কিনারায় অবস্থিত এক মুসলিম রাষ্ট্র। সে 
সময় তারা উসমানিদের অংশ ছিল। ফ্রান্সের দখলদারিত্বের বিরুদ্ধে সেখানের মুসলিমরা 
জিহাদ শুরু করে, যাদের নেতা ছিলেন আমির আব্দুল কাদীর। তিনি ছিলেন একজন 
আলিম ও কাদেরি সিলসিলার সুফি । তার নেতৃত্বে আল-জাজায়িরের যুজাহিদরা ফ্রান্সের 
সেনাদেরকে কঠিনভাবে মোকাবিলা করে। আমির আব্দুল কাদীর বর্বর গোত্রগুলোকে 
শৃঙ্খলাবদ্ধ করেন এবং অন্যান্য কবিলাকেও সাথে আনতে সক্ষম হন। এই জিহাদের 
ফেলেন এবং ইমারাতে ইসলামিয়া প্রতিষ্ঠা করে শরিয়াহ বাস্তবায়ন শুরু করেন। জিহাদের 
এই সফলতার ফলে ফ্রান্স ঘাবড়ে যায় এবং তাদের প্রশাসন ১৮৩৭ সালে আমির আব্দুল 
কাদীরের সাথে চুক্তি করে তাদের ইমারাতকে মেনে নেয়। কিন্তু দুই বছরের মাথায় ফ্রান্স 
চুক্তি ভঙ্গ করে ১৮৩৯ সালে আমির আব্দুল কাদীরের এলাকায় হামলা করে । এই যুদ্ধ 
১৮৪৭ সাল পর্যন্ত চলমান ছিল। যেই সময় ফ্রান্স আমিরের অনেক এলাকাকে দখল করে 
নেয়। ফলে আমির আব্দুল কাদীর তিউনিসিয়া থেকে সাহায্য কামনা করেন; কিন্তু তিনি 
সেখান থেকে কোনো সাহায্য পাননি। ফলে তিনি হাতিয়ার ফেলে দিতে বাধ্য হন। এরপর 
আমিরকে গ্রেফতার করে সিরিয়াতে দেশান্তর করা হয়। তিনি ১৮৪৩ সালে সেখানেই মারা 
যান। 














উসমানিদের পতন : 
পশ্চিমা নীতি গ্রহণের যুগ (১৮২৬-১৮৭৬ খ্রি.) 


ফরাসি বিপ্লবের প্রভাব ইউরোপে প্রচণ্ডভাবে ছড়িয়ে পড়েছিল এবং প্রত্যেক রাষ্ট্রেই 
বাদশাহদের ক্ষমতা হ্রাস পাচ্ছিল অপরদিকে হিন্দুছ্বানের ওপর ব্রিটেন ও আল-জাজায়িরের 
ওপর ফ্রান্সের দখল পূর্ণ হয়ে যাচ্ছিল। রাশিয়া কান্দাহার, বলকান ও কৃষ্ণ সাগর দখলের জন্য 
বাহিনী তৈরি করছিল। এই অবস্থায় উসমানিদের পতনের ছাপ স্পষ্ট হতে থাকে। ফরাসি 
বিপ্লবের প্রভাব তখন উসমানি সাম্রাজ্যের বিভিন্ন জায়গায় মাথা চাড়া দিয়ে উঠছিল । অনেক 
জাতীয়তাবাদী আন্দোলন জন্ম নিতে থাকে। যারা নিজ নিজ দেশীয় অধিকারের দাবিতে 
আন্দোলন করতে থাকে । 











এটাও একটি বাস্তবতা যে, যখন কোনো রাষ্ট্রের পতন শুরু হয়, তখন তারা অপর 
রাষ্ট্রগুলোর দ্বারা প্রভাবিত হয়ে যায় এবং তাদের নীতিমালা গ্রহণ করা শুরু করে। এই 





কৌ 





অবস্থা উসমানিদের ক্ষেত্রেও হয়েছিল । পতনের সেই সময় উসমানিরা পশ্চিমা শাসনব্যবস্থা 
ও তাদের শিল্প উন্নতির দ্বারা প্রভাবিত হওয়া শুরু করে। তারা চিন্তা করছিল, পশ্চিমাদের 
শাসনব্যবস্থা গ্রহণের ফলে হয়তো তাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে । কিন্তু না কখনো 
এমনটা হয়েছে আর না কখনো এমনটা হবে। 





১৮৩৯ সালে সুলতান মাহমুদ প্রশাসনকে নতুনভাবে গঠনের নামে উসমানিদের মধ্যে 
পরিবর্তন শুরু করে। এর মধ্যে ছিল সামাজিক, বাণিজ্যিক, সামরিক ও আইনগত 
রিবর্তন। এই উন্নতির সহজ অর্থ ছিল এটাই যে, তখন উসমানি সাম্নাজ্যকে পূর্ণভাবে 
পশ্চিমা ধাচে সাজানোর চেষ্টা শুরু হয় । এই নতুন গঠনের আলোচনা অনেক বিস্তারিত, যার 
সার-সংক্ষেপ এখানে পেশ করা হচ্ছে: 


* ১৮৩৯ সালে ফরাসি বিপ্লবের মানবাধিকার চার্টার গ্রহণ করে নেওয়া হয়। 


* ১৮৪০ সালে পশ্চিমাদের অনুকরণে প্রথমবার উসমানি সাম্বাজ্যে কাগুজি নোট জারি 
হয়। 


* ১৮৪৩-১৮৪৪ সালের মধ্যে বাহিনীকে পূর্ণভাবে পশ্চিমা যুদ্ধনীতি ও বিশ্বাস অনুযায়ী 
গঠন করা হয়। এই বাহিনীর গঠনে মূল ভূমিকা রেখেছিল পশ্চিমা ধর্মহীন যুদ্ধের 
ঘিউরির জনক জেনারেল ক্লজউইজের শাগরিদ জেনারেল মোল্টখো । 


৪ ১৮৪৭ সালে উসমানিদের জন্য জাতীয়তাবাদী সংগীত ও পতাকা বানানো হয়। 
৪ সেই বছরেই উসমানিদের মধ্যে পশ্চিমা বাণিজ্যিক ব্যবস্থা চালু করা হয়। 


৪ সেই বছরেই শরিয়াহর বিধানকে কাটছাট করে কিছু পশ্চিমা ফৌজদারি নীতি গ্রহণ 
করা হয়। 


০ ১৮৪৮ সালে পশ্চিমা ধাচে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়। 


৬ ১৮৫৬ সালে কাফিরদের জন্য জিজিয়া বিলুপ্ত করে পশ্চিমা ধাচে ট্যাক্সব্যবস্থা চালু 
হয়। 


* এই বছরেই অমুসলিমদেরকে বাহিনীতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। 
* ১৮৬৬ সালে প্রথম স্টক এক্সচেঞ্জ বানানো হয়। 
১৮৬৯ সালে পশ্চিমাদের মতো নাগরিক নীতিমালা প্রণয়ন করা হয়। 


এই সংশোধন ও এই নতুন গঠন উসমানিদের পতনের গতি আরও বৃদ্ধি করে। আমরা 
সামনে এর ওপর আরও অধিক আলোচনা করব ইনশাআল্লাহ। 





























ক বর্তমান বিশ্বব্বহ্থা ২১১ 7 





হিন্দুস্থানে ব্রিটেনের বন্ধ বর্ডার নীতি (১৮৪৮-১৮৭৮ খ্রি.) 


হিন্দুহানের রাজনীতি তখন নতুন দিকে এগিয়ে যেতে থাকে । একদিকে ইস্ট ইন্ডিয়া 
কোম্পানি দিলির শাসন পূর্ণভাবে দখল করে নিয়েছিল। কিন্তু অপরদিকে আফগানে 
পরাজিত হওয়ার পর ব্রিটেনের জন্য রাশিয়ার বিপদ আরও অধিক বৃদ্ধি হচ্ছিল। সেই 
সময় রণজিৎ মারা যায় এবং তার পরে সিংহাসন নিয়ে উত্তরসূরিদের মাঝে লড়াই শুরু 
হয়। যার ফলে ইংরেজরা সুযোগ পেয়ে যায় এবং সাহায্যের বাহানায় পাঞ্জাবে ঢুকে যায়। 
সর্বশেষ ১৮৪৯ সালে তারা পাঞ্জাব দখল করে নেয়। এই ঘটনাকে ইতিহাসে “পাঞ্জাব 
অনুপ্রবেশ' (ইলহাকে পাঞ্চাব) বলা হয়। পাঞ্জাব অনুপ্রবেশ ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ 
একটি ঘটনা । যা একই সাথে গ্রেট গেইম ও হিন্দুছ্বানের রাজনীতির ওপর গভীর প্রভাব 
ফেলেছিল । পাঞ্জাব অনুপ্রবেশের ফলে বিটেন হিন্দুস্থানের পশ্চিমে কাবায়েলি ও আফগানের 
মুজাহিদদের সাথে সরাসরি মোকাবিলায় এসে গিয়েছিল। আর এই পাঞ্জাব অনুপ্রবেশের 
ফলেই গেট গেইম উন্নতির দিকে এগিয়ে যাওয়া শুরু করে। 


তখন গ্রেট গেইমে আফগানের গুরুত্ব বৃদ্ধি পেয়ে যায় । আফগানে ব্রিটেন ও রাশিয়া দুই 
পক্ষই আপন স্বার্থ অর্জনে মরিয়া হয়ে ওঠে । যার ফলে সেই অঞ্চলে তিন বাহিনীর মধ্যে 
লড়াই শুরু হয়। একদিকে ইংরেজ, যারা রাশিয়াকে প্রতিরোধ করার জন্য কাবায়েলি 
এলাকা ও আফগান দখল করে সেখানে নিজেদের অধীন শাসক বসাতে চাচিহল। 
অপরদিকে রাশিয়া আফগান দখল করে হিন্দ থেকে ইংরেজদের বিতাড়িত করতে চাচ্ছিল 
এবং উপকূল দখল করে বিশ্বের সাথে বাণিজ্য করতে চাচ্ছিল। তৃতীয় দিকে মুজাহিদরা 
ব্রিটেন ও রাশিয়ার উভয় পক্ষকেই ইসলামি রাষ্ট্র থেকে বের করে দিতে চাচ্ছিল। যার ফলে 
এটা এমন এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়, যা একই সাথে ছিল আঞ্চলিক ও আন্তর্জাতিক যুদ্ধ ৷ 
এই যুদ্ধ এতটাই বিস্তৃত হয়ে পড়েছিল যে, ইংরেজরা তা কল্পনাও করতে পারেনি। 


পাঞ্জাব অনুপ্রবেশের ফলে ইংরেজদের সামনে অনেক নতুন চ্যালেঞ্জ চলে আসে । মুল 
চ্যালেঞ্জ ছিল এখন প্রথমবারের মতো হিন্দস্থানি ও কাবায়েলি মুজাহিদদের সাথে তাদের 
সরাসরি মোকাবিলা শুরু হয়। হিন্দুছ্ানে তাদের বিজয়গুলো অনেক সহজেই হয়ে 
গিয়েছিল। যার ফলে তারা কল্পনাও করেনি পাঞ্জাব অনুপ্রবেশের ফলে তারা এমন এক 
যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে যাচ্ছে, যা ১৮৪৯ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত প্রায় এক শতাব্দী 
চলমান থাকবে । অতঃপর এই যুদ্ধে তাদের এত পরিমাণ প্রাণ ও সম্পদের ক্ষতি হবে, যা 
কয়েকটি বড় যুদ্ধ থেকেও বেশি হয়ে যাবে। সর্বশেষ তারা কোনো সফলতাও অর্জন করতে 
সক্ষম হবে না। 


পাঞ্জাব অনুপ্রবেশের ফলে সৃষ্ট দ্বিতীয় বড় চ্যালেঞ্জ ছিল আন্তর্জাতিক পর্যায়ের | ব্রিটেনের 
হুকুমত শুরু থেকেই রাশিয়ার সম্প্রসারণ নীতির ব্যাপারে ভীত ছিল। তারা রাশিয়ার 
ওয়ার্ম ওয়াটার পোর্ট পর্যন্ত পৌছার ইচ্ছা ভালোভাবেই জানত। যা আফগানের বেলুচি্বান 









































ইতিহাসের আয়নায় টে 


উপকূল পর্যন্ত পৌছে পুরণ হওয়া সম্ভব ছিল। কিন্তু এই অঞ্চল ছিল ব্রিটেনের আয়ন্তে। 
রাশিয়াকে বাধা দেওয়ার জন্য ইংরেজদের সামনে এই পথই খোলা ছিল যে, তারা আফগান 
দখল করে সেখানে তাদের অনুগত শাসন প্রতিষ্ঠা করবে । কিন্তু তাদের এই ইচ্ছার পথে 
কাবায়েলি ও হিন্দুস্থানি মুজাহিদরা বাধা হয়েছিল। তাই এই লক্ষ্য অর্জনের জন্য ইংরেজরা 
বিকল্প যে কর্মপদ্ধতি গ্রহণ করেছিল, তাকে ‘বন্ধ বর্ডার নীতি’ বলা হয়। 


এই নীতি দ্বারা উদ্দেশ্য হচ্ছে, হিন্দুস্থানে ব্রিটেন সাম্রাজ্যের সীমানা সিন্ধু নদ পর্যন্ত সীমাবদ্ধ 
করে দেওয়া হবে এবং সিন্ধু নদ থেকে ব্রিটেন সামাজ্যের সীমানা মেনে নিয়ে নদীর 
পাশের পাঁচটি জেলা মার্দান, নওশেরওয়া, কোহাট, বানু ও ডেরা ইসমাইল খানকে পাঞ্জাব 
প্রদেশে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। ফলে তারা পশ্চিমের কবিলাগুলোকে দখল করা 
ছাড়াই পরোক্ষভাবে সোয়াত, বুনির ও টাঙ্ককে খানদের মাধ্যমে কন্ট্রোল করতে পারবে । 
এই কৌশলকে কার্যকর বানানোর জন্য ‘এফ.সি.আর.’ (Frontier Crime Regulation) 
নীতিমালা প্রস্তুত করা হয় । এই নীতির কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল এমন : 


১. ইংরেজদের অধীন এলাকাণুলো নিরাপদ রাখা এবং সেখানে কাবায়েলি যোদ্ধাদের 
অনুপ্রবেশে বাধা দেওয়া । ণ 

২. ইংরেজদের আইনে কোনো অপরাধী যদি কবিলাগুলোতে আশ্রয় নেয়, তাহলে 
কবিলাগুলো তাদেরকে প্রশাসনের কাছে সোপর্দ করবে। 

৩. কবিলাপ্তলোকে ইংরেজদের আইনের অনুগত করার জন্য ধারাবাহিক চেষ্টা চালানো 
হবে। 

8. যে সমস্ত কবিলা ইংরেজদের সাথে চুক্তি করবে, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সেখানে 
রাষ্ট্রীয় ব্যবস্থা চালু করা হবে। 


কিন্তু বিটেনের এই বন্ধ বর্ডার নীতি হিন্দুস্থানি মুজাহিদ ও কাবায়েলি জিহাদের ফলে ব্যর্থ 
হয়ে যায়। 
































ফ্রন্টিয়ার (ফার্মের ইতিহাম ও কার্যক্রম 


‘বন্ধ বর্ডার নীতি'র লক্ষ্য অর্জনের জন্য ১৮৪৬ সালে পাঞ্জাবের গভর্নর হেনরি লরেন্স 
(Henry Lawrence) ও তার ভাই জন লরেন্স (1000. Lawren০৪) বাংলার আঞ্চলিক 
বাহিনীর অফিসার ল্যাফটেনেন্ট হ্যারি লামসডেন (Harry Lumsden)-কে একটি নতুন 
বাহিনী তৈরির আদেশ দেয়। যেই নতুন বাহিনীর নাম হবে ‘ক্রপস অফ গাইড (Corps 
of Guides) | এই কোরের কাজ হবে সিন্ধু নদীর সাথে সাথে ইংরেজদের সীমান্তকে 
রক্ষা করা। কবিলা এবং হিন্দুস্থানি মুজাহিদদের অতর্কিত হামলাকে প্রতিহত করা এবং 
প্রয়োজনের সময় তাদের বিরুদ্ধে অপারেশন চালানো । শুরুর দিকে গাইভদের একটি আধা 





(কী বর্তমান বিশ্ববযব্থা ৷ ২১৩ 1 





সামরিক বাহিনী হিসেবে গঠন করা হয়। এখানে ঘোড়-সওয়ার বাহিনীকে ক্যাভলরি গাইড 
(Guides Cavalry) ও পদাতিক সেনাদেরকে ইনফন্ট্রি গাইড (Guides Infantry) 

গঠন করা হয়। যেহেতু ইংরেজরা সেই সীমান্তকে পাঞ্জাব সীমান্ত বলত, যার 
ইংরেজি নাম ছিল পাঞ্জাব ফ্রন্টিয়ার (১473৭১ 78০797)। তাই ১৮৬৫ সালে গাইডদের 
এই কোরের নামের সাথে পাঞ্জাব ফ্ন্টিয়ার লাগিয়ে দেওয়া হয়। যা পরবর্তী সময়ে ‘পিফার্স' 
(Piers) হয়ে যায়, যা আজও পাক বাহিনীর ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্ট হিসেবে রয়েছে। 


১৮৭৬ সালে এই কোরের নিকৃষ্ট কার্যক্রমে খুশি হয়ে ব্রিটেনের রানি ভিক্টোরিয়া এই 
ত্রুপসকে রানির নিজস্ব ক্রপস (Queen Victoria’s Own Crops) নাম প্রদান করে। 
যার ফলে এটাকে ব্রিটেনের রানির নিজস্ব কোর অফ গাইড ফ্রন্টিয়ার ফোর্স বলা হতো। 
১৯০৬ সালে এর নামের সাথে তার প্রতিষ্ঠাতা লামসডেন এর নামও যুক্ত করে দেওয়া হয়। 





১৯১৪ সালে কোর অফ গাইডকে পদাতিক ও ঘোড়-সওয়ার দুটি অংশে ভাগ করা হয়। 
১৯২২ সালে পদাতিক অংশকে ১০ম ফ্রন্টিয়ার ফোর্স নাম রাখা হয়, যাকে আজ ফ্রন্টিয়ার 
ফোর্স রেজিমেন্ট বলা হয়। 


১৮৪৯ সালে পাঞ্জাবের গভর্নর হেনরি লরেন্স বর্ডারের প্রতিরক্ষায় আরও একটি নতুন আধা 
সামরিক মিলিশিয়া বাহিনী প্রতিষ্ঠা করে । যার নাম ফ্রন্টিয়ার রাইফেল (Frontier Rifles) 
রাখা হয়। 





থফসি-আয়.-এর নীতিমালা 


বন্ধ বর্ডার পলিসির দ্বিতীয় গুরুত্বপূর্ণ নীতি ছিল স্বাধীন কবিলাগুলো থেকে নিজেদের 
নিরাপত্তা টিকিয়ে রাখা । এই জন্য ব্রিটেন প্রশাসন এক বিশেষ নীতি বাস্তবায়ন করে, 
যার নাম ছিল 'ফ্রন্টিয়ার ক্রাইম রেগুলেশন'। এই নীতির ফলে কবিলাগুলোতে একটি 
নতুন ব্যবস্থা চালু হয়, যা কোনো না কোনোভাবে আজও প্রতিষ্ঠিত রয়েছে। এই নীতির 
ফলে কবিলাগুলোর প্রভাবশালী ব্যক্তিদেরকে ‘মালিক’ উপাধি দেওয়া হয় । শুরুতে তাদের 
অন্তর্ভূক্ত জেলাগুলোর মুনাফিক খানদের মাধ্যমে সম্পর্ক রাখা হচ্ছিল এবং পরবর্তী সময়ে 
এই কাজের জন্য পলিটিক্যাল এজেন্ট নির্ধারণ করে দেওয়া হয়। পাশাপাশি নিরাপত্তার 
জন্য হুকুমত কবিলাগুলোকে ট্যাক্স আদায়ের আদেশ দেয়, যাকে বলা হতো “আবশ্যকীয় 
অর্থ’ ৷ এই অর্থ রাষ্ট্রের প্রতিনিধিদের মাঝে বন্টন করে দেওয়া হতো । 


যেই কবিলা নিরাপত্তা নষ্ট করত, তাদের বিরুদ্ধে অবরোধ চাপিয়ে দেওয়া হতো । এর অর্থ 
ছিল সেনাবাহিনী ও অন্যান্য কবিলা এই কবিলার সাথে সামাজিক সম্পর্ক ছিন্ন করবে। যদি 
কবিলার কিছু সদস্য বা কোনো শাখা চুক্তির আনুগত্য না করে, তাহলে বাকি কবিলাগুলো 
তার বিরুদ্ধে চাপ প্রয়োগ করবে। যার অর্থ এই সদস্য বা শাখার সাথে সামাজিক সম্পর্ক 
ছিন্ন রাখা হবে। মুলুক (রাষ্ট্র), মুয়াজেব (বেতন), বান্দাশ (সম্পর্ক ছিন্ন) এই শব্দগুলো 


উন ২১৪ (ইতিহাসের আয়নায় কৌ 


সেখানের নিয়মতান্ত্রিক পরিভাষা হয়ে যায়, যেগুলোর প্রয়োগ এখনো হচ্ছে। কাবায়েলি 
জনগণ ও আলিমগণ এই সিস্টেমকে মানতে অস্বীকার করে ইংরেজদের বিরুদ্ধে জিহাদের 
ঘোষণা দেন। এই ঘোষণার মধ্যে সাইয়িদ আহমাদ শহিদ এ-এর সাথে আসা মুহাজির 
মুজাহিদদের একটি বড় অংশ ছিল। কবিলা ও মুহাজির মুজাহিদরা ইংরেজ বাহিনী ও 
চৌকিগুলোর ওপর হামলা শুরু করে। 








কাবায়েলি জিহাদ (১৮৪৮-১৮৭৮ খ্রি.) 


ব্রিটেনের বন্ধ বর্ডার নীতির ফলে প্রথমবারের মতো মুজাহিদরা ও ইংরেজদের ভারতীয় 
বাহিনী সামনাসামনি হয়ে যায়। সেই সময় মুজাহিদদের উদ্দেশ্য তা-ই ছিল, যা আজকের 
মুজাহিদদের উদ্দেশ্য । অর্থাৎ আল্লাহ তাআলার পথে জিহাদের মাধ্যমে কাফিরদের 
পরাজিত করে আল্লাহ তাআলার শরিয়াহ বাস্তবায়ন করা । এর কর্মপদ্ধতিও তা-ই ছিল, যা 
আজ মুজাহিদরা বাস্তবায়ন করছে। সাহায্যকারী আনসার, হিন্দুস্থানের বিভিন্ন এলাকা থেকে 
আসা মুহাজির, তাদের অঞ্চল, রং, বংশ ছিল ভিন্ন ভিন্ন। কিন্তু লক্ষ্য-উদ্দেশ্য ছিল এক। 
তারা দিনে আল্লাহ তাআলার পথে জিহাদ করত এবং রাত সালাত ও সিজদায় কাটিয়ে 
দিত। 


তখন মুজাহিদদের নেতৃত্ব ছিল সাইয়িদ আহমাদ শহিদ রহ-এর বাইআতগ্রাপ্ত মাওলানা 
এনায়েত আলি ও মাওলানা বেলায়েত আলির কীধে। তাদের নেতৃত্বে মুজাহিদদের 
আক্রমণে কাফিরদের নাভিশ্বাস উঠে যায়। তখন তাদের বিরুদ্ধে ইংরেজ বাহিনীতে সেই 
সমস্ত ভাড়াটে নামধারী মুসলিম সেনারাও ছিল, যারা তাদের মূল্যবান জীবনকে ব্রিটেনের 
জন্য কুরবান করছিল। তারা প্রত্যেকটি যুদ্ধ এই জন্যই করছিল, যাতে মুসলিম উম্মাহকে 
পরাজিত করা যায়। ভাড়াটে সেনাদের জীবনের মূল লক্ষ্য নিজের জান কুরবান করে 
অর্জন ছাড়া আর কিছুই ছিল না। এত কিছু সত্বেও তারা নিজেরা নিজেদের মুসলিম দাবি 
করত। 


























কাবায়েলি জিহাদকে আমরা দুটি ময়দানে ভাগ করতে পারি। একটি উত্তর ও আরেকটি 
দক্ষিণ। উত্তরের দ্বারা উদ্দেশ্য হচ্ছে মালাকান্ট, বুনির, সোয়াত, বাজুর, মেহমান্দ, 
খাইবার, মার্দান ইত্যাদি কাবায়েলি এলাকা । দক্ষিণ ছারা উদ্দেশ্য হচ্ছে কাজায়ি ও উত্তর- 
দক্ষিণ ওয়াজিরিস্তান। যেমনটা আমরা পূর্বে বলে এসেছি, এখানে মুহাজির ও আনসার 
উভয় পক্ষই ছিল। এই সমস্ত এলাকার সীমানা পরস্পর সম্পর্কযুক্ত ছিল। তেমনই এখানের 
জিহাদও পরস্পর সম্পর্কযুক্ত ছিল। হিজরত ও জিহাদের কাজে এক এলাকার মানুষ অপর 
এলাকায় চলাচল করত। এই এলাকাগুলোতে সাইয়িদ আহমাদ &৯-এর সাথিরা ও স্থানীয় 
জনগণ উভয় পক্ষই বসবাস করছিল। এখানে জিহাদের যে ‘সাধারণ কর্মপদ্ধতি' গ্রহণ করা 
হয়েছিল, তা হলো : 














কৌ বর্তমান বিশ্বব্যবস্থা 





১. দুশমনের ওপর অধিকাংশ কার্যক্রম গোপন হামলার মাধ্যমে করা হবে। যার লক্ষ্য হবে 
ইংরেজদেরকে সামনে আগানো থেকে বাধা দেওয়া ৷ 


২. এই চোরাগুপ্তা হামলার দ্বারা ইংরেজদের বাধ্য করা হবে, যাতে তারা পাল্টা হামলা 
করে। তখন মুজাহিদরা তাদেরকে নিজেদের পছন্দমতো ময়দানে এনে টার্গেট করে 
আক্রমণ করবে। 





৩. ইংরেজরা বিভিন্ন সময় বিভিন্ন পলিসি গ্রহণ করছে এবং রাশিয়ার ভয়ে আফগান দখলে 
এগিয়ে আসতে চাচ্ছে। তাদের রাস্তায় কবিলাগুলো বাধা হয়ে দীড়াবে। 


৪. আফগানের ভেতরেও মুজাহিদরা আফগান প্রশাসনের সাথে মিলে ইংরেজদের বিরুদ্ধে 
যুদ্ধ করবে। 


ইংরেজ এঁতিহাসিকরা লিখেছে যে, ১৮৪৯ থেকে ১৮৫৭ পর্যন্ত মুজাহিদদের হামলা এতটাই 
বৃদ্ধি পেয়েছিল যে, পেশওয়ার শহরে কোনো ইংরেজ রাস্তায় বের হতে পারত না। সেই 
সময় মুজাহিদদের বিরুদ্ধে ইংরেজরা আটটি বড় অপারেশন চালায়, যাতে তারা কোনো 
সফলতা অর্জন করতে পারেনি । যার মধ্যে একটি বড় অপারেশন ছিল মেজর নিক্সসনের 
নেতৃত্ব তাহরিকে মুজাহিদিনের মারকাজ সাত্তানাতে হামলা । মুজাহিদরা এই অপারেশনের 
ফলে পিছু হটে বুনের অঞ্চলের মালকায় চলে আসে । 





১৮৫৭ সালের স্বাধীনতা-যুদ্ধ 


১৮৫৭ সালের মে মাসে মিরাঠা অঞ্চলে ব্রিটেনের হিন্দুছানি বাহিনীর ‘বাঙ্গালি ফৌজ’ বিদ্রোহ 
করে। তারা মিরাঠের সমস্ত ইংরেজ অফিসারকে হত্যা করে পালিয়ে দিল্লি চলে আসে । 
সেখানেও তারা ইংরেজদের গণহত্যা করে এবং বাদশাহ বাহাদুর শাহ জাফরকে তাদের 
নেতৃত্ব দেওয়ার আবেদন জানায় । যার ফলে তখন দিল্লি মুসলিমদের দখলে চলে আসে । 
এটি ছিল হিন্দের মুসলিমদের ইংরেজদের থেকে আজাদির একটি সোনালি মুহূর্ত কিন্তু 
দুর্ভাগ্যবশত বাহাদুর শাহ জাফর সেনাদের নেতৃত্ব দিতে পারার সাহসী ছিলেন না। সে 
বিদোহী বাহিনীকে জেনারেল বখত খানের নেতৃত্বে ছেড়ে দেয়। আস্তে আস্তে এই বিদ্রোহ 
লক্ষ, জানসি ও শামেলিতে পৌছে যায়। এই স্বাধীনতা-যুদ্ধকে দমনের ক্ষেত্রে সবচেয়ে 
গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ইংরেজদের নতুন ভর্তি হওয়া 8৪ হাজারের বাহিনী, যাদেরকে 
পাঞ্জাবের চকোয়াল ও রাওয়ালপিন্ডি জেলার মুসলিমদের থেকে সংগ্রহ করা হয়েছিল। 
তাদের সাথে গাইডের ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টও অন্তর্ভুক্ত ছিল । যারা মেজর নিকিলসনের 
. নেতৃত্বে ২৭ দিনের মধ্যে ৬শ মাইল সফর করে দিল্লি পৌছায় এবং হিন্দুস্থানের স্বাধীনতা 
আন্দোলনকে দমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । 








ব্রিটেনের বাদশাহর রাজত্ব ও রয়েল ইন্ডিয়ান আর্মি গঠন 


১৮৫৭ সালের স্বাধীনতা যুদ্ধ মুসলিম নামধারী গাদ্দারদের কারণে ব্যর্থ হয়। তবে এর 
ফলে কোম্পানির হুকুমত খতম হয়ে হিন্দুস্থান সরাসরি ব্রিটেন রাজ্যের অধীনে চলে 
যায়। কোম্পানির প্রেসিডেলি বাহিনীগুলোর নাম রয়েল ইন্ডিয়ান আর্মি রাখা হয়। ইংরেজ 
প্রতিহাসিকরা একমত যে, ১৮৫৭ সালে হিন্দুস্থানের বিদ্রোহ কোম্পানির হুকুমতের জন্য 
ছিল বিশাল ধাক্কা। কিন্তু এই বিদ্রোহের সময় পাঞ্জাবের তিন জেলা বিলাম, চাকোয়াল 
ও রাওয়ালপিন্ডি এবং পশতুনের দুই জেলা বুনের ও কোহাট ইংরেজদের চূড়ান্ত আনুগত্য 
উসমানি খিলাফতকে পতন করে মুসলিম উম্মাহর কর্তৃত্ব ধ্বংসের পাশাপাশি মুসলিমদের 
প্রথম কিবলা ইহুদিদের দখলে দিয়ে ইরসাইল রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও সাহায্য করেছিল। 
এই এলাকাগুলো ইংরেজদের এতটাই সাহায্য করেছিল যে, ইংরেজ এঁতিহাসিকরা এই 
জেলাগুলোকে ব্রিটেন সাল্লাজ্যের তরবারি বলা শুরু করে । এই জেলাগুলো থেকে ভর্তি করা 
সেনা এতটাই অনুগত ছিল যে, ইংরেজ জেনারেলরা শুধু বাংলার বাহিনী নয়; বরং মাদ্রাজ 
ও বোস্বাইয়ের বাহিনীতেও পাঞ্জাব, বুনের ও কোহাটের সদস্যদের অন্তর্ভুক্ত করা শুরু 
করে । এমনিভাবে আস্তে আস্তে ইংরেজদের পুরো বাহিনীর ৬০% থেকে ৭০% অংশ এই 
জেলাগুলোর সেনা দ্বারাই পূর্ণ হয়ে যায় । ইংরেজরা এই জাতিকে লড়াকু জাতি বা মার্শাল 
রেইস ঘোষণা দেয়। ইংরেজদের দেওয়া এই উপাধি আস্তে আন্তে একটি বিশ্বাস আকারে 
বাহিনীর মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে । যা আজও পাকিস্তানের বাহিনীর মধ্যে একটি 
মাপকাঠি হিসেবে গণ্য হয়। 























উত্তর কাবায়েলি যুদ্ধক্ষেত্র এবং আহেলার যুদ্ধ 


১৮৫৭ সালের স্বাধীনতা-যুদ্ধে মার্দানে অবস্থিত ৫৫তম বাঙ্গালী বাহিনী বড় আকারে বিদ্রোহ 
করে। এই বিদ্রোহ শুরু করার ক্ষেত্রে মুজাহিদদের অনেক সাহায্য ছিল। স্বাধীনতা-যুদ্ধকে 
দমানোর পর ইংরেজদের তদন্তে এটা প্রমাণিত হয় যে, মুজাহিদরা শুধু বিদ্রোহই করায়নিঃ 
বরং বাঙ্গালী বাহিনী থেকে পলায়নকারী সেনাদেরও আশ্রয় দিয়েছিল। 


এই বিদ্রোহের সাজা হিসেবে ১৭৫৮ সালে ইংরেজ বাহিনী মুজাহিদদের মারকাজ সাত্তানাতে 
হামলা করে। কিন্তু মুজাহিদরা যেহেতু গেরিলা দল ছিল, তাই তারা সাত্তানা থেকে পিছু 
হটে বুনের জেলার মালকাতে চলে যায়, যার ফলে ইংরেজদের হামলা ব্যর্থ হয়। কয়েক 
বছর মুজাহিদ ও ইংরেজদের মাঝে যুদ্ধ চলমান থাকে । মুজাহিদরা ইংরেজদের এতটাই 
চাপে ফেলে দেয় যে, ইংরেজ এতিহাসিকদের মতে পেশওয়ার শহরে ইংরেজরা দিনের 
বেলায় রাস্তায় বের হতে পারত না। সর্বশেষ ১৮৬৩ সালে ব্রিটেন প্রশাসন মুজাহিদদের 
বিরুদ্ধে বালকার ওপর এক বড় অপারেশনের পরিকল্পনা করে, যা ইতিহাসে আম্বেলা যুদ্ধ 
বা আন্বেলা ক্যাম্পেইনের নামে প্রসিদ্ধ । 


























ৰ বর্তমান বিশ্বব্যবস্থা ৷ ২১৭ 








এই যুদ্ধে ইংরেজদের প্যান ছিল, মুজাহিদদেরকে উত্তর দিকের পাহাড়ে যেতে না দিয়ে 
বরং দক্ষিণ দিকে সিন্ধু নদীর দিকে পিছপা হতে বাধ্য করা হবে। এবং সেখানে পূর্ব থেকেই 
ইংরেজদের একটি বাহিনী মোকাবিলার জন্য প্রস্তুত থাকবে । এই হামলার প্ল্যান অনেক 
গোপন রাখা হয় । তদের ইচ্ছা ছিল বুনের জেলার চামলাহ উপত্যকার ‘ডেরা আম্বেলা' পার 
হয়ে মুজাহিদদের মারকাজ মালকার ওপর আক্রমণ করবে । এই অপারেশনের প্ল্যান ছিল 
তিন সপ্তাহের। 


১৮৬৩ সালের ১৯ অক্টোবর ইংরেজ বাহিনী জেনারেল ন্যাভিল চার্লিম্যানের নেতৃত্বে 
ছাউনি থেকে রওয়ানা হয় এবং আসম্বেলা উপত্যকার দুই পাশের পাহাড়ে চৌকি প্রতিষ্ঠা 
করে। যার মধ্যে উত্তর চৌকির নাম ছিল ঈগলের দৃষ্টি এবং দক্ষিণ চৌকির নাম ছিল ক্র্যাগ 
পিক্ট । ১৮৬৩ সালের ২২ অক্টোবর যখন ইংরেজ বাহিনী জেনারেল চার্লিম্যানের নেতৃত্বে 
এই অঞ্চলে প্রবেশ করে, তখন তাদের নিজেদের ভুল বুঝতে পারে । কারণ মুজাহিদরা পূর্ব 
থেকেই সেখানে প্রস্তুত ছিল। সোয়াত, বাজুর, বুনেরের মুজাহিদ সিংহরা আল্লাহ তাআলার 
দুশমনদের মোকাবিলার জন্য আম্বেলার অঞ্চলে আগে থেকেই প্রস্তুত ছিল। 








মুজাহিদরা ১৮৬৩ সালের ৩০ অক্টোবর ক্রেগ পিক্টের ওপর হামলা করে। ফলে সেখানে 
থাকা প্রথম পাঞ্জাব ব্যাটালিয়ন পিছপা হতে বাধ্য হয়। ১ম ও ২০তম পাঞ্জাব ব্যাটালিয়ন 
এই পিকুঁকে দখল করার জন্য পাল্টা হামলা করে। ফলে মুজাহিদরা পিছপা হয়। এই 
২০তম পাঞ্জাব ব্যাটালিয়ন বর্তমান পাক বাহিনীর পাঞ্জাব রেজিমেন্টের অংশ৷ ১৮৬৩ 
সালের ১৩ নভেম্বর মুজাহিদরা আবার ক্রেণ পিক্ট দখল করে নেয়। কিন্তু কিছু দিন পর 
তাদের দ্বিতীয়বার পিছপা হতে হয়। ২০ নভেম্বর মুজাহিদরা তৃতীয়বার ত্রেগ পিন্ট দখল 
করে নেয়। এইবার হামলায় ইংরেজ বাহিনীর নেতৃত্বে ছিল জেনারেল চার্লিম্যান নিজেই। 
সে হামলায় কঠিনভাবে আহত হয়ে ময়দান ত্যাগ করতে বাধ্য হয়। যুদ্ধের এই ভরে এসে 
স্পষ্ট হয়ে গিয়েছিল যে, ইংরেজ বাহিনী অন্যের সাহায্য ব্যতীত এই যুদ্ধে বিজয়ী হতে 
পারবে না। তাই লাহোর, শিয়ালকোট ও চেহলাম থেকে নতুন বাহিনী রওয়ানা হয়, যাদের 
নেতৃত্বে ছিল জেনারেল গার্ভাক। এই গার্ভাক এসে চার্লিম্যানের জায়গায় বাহিনীর নেতৃত্ব 
গ্রহণ করে। 














তবে এই সাহায্য দ্বারা কোনো ফায়দাই হয়নি । ইংরেজ বাহিনী এই আক্রমণ তিন সপ্তাহের 
মধ্যে শেষ করার জন্য বের হয়েছিল। কিন্তু তিন মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও 
আম্বেলা সীমানাতেই পূর্ণভাবে প্রবেশ করতে পারেনি । ইংরেজরা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে 
এই নীতি জানত যে, যদি সরাসরি যুদ্ধে বিজয় না আসে, তাহলে পেছন দিয়ে গাদ্দার সৃষ্টি 
করতে হবে । এখানেও বুনেরের মালিক ও খানরা সোয়া লাখ রুপিতে গাদ্দারি করতে রাজি 
হয়। তারা প্ল্যান করে যে, ইংরেজ বাহিনীর একটি দল খানদের সহায়তায় মুজাহিদদের 
মারকাজে গিয়ে তা জ্বালিয়ে দেবে । অতঃপর এমনটাই হয়, এই খানদের সহায়তায় 
ফ্রন্টিয়ার ফোর্সের একটি টিম মালকায় মুজাহিদের ঘাঁটিতে গিয়ে আগুন লাগিয়ে ফিরে 











১ ২১৮ ইতিহাসের আয়নায় ক 


আসে । ইংরেজ বাহিনীতে থাকা পাকিস্তানের বাহিনীর পাঞ্জাব ও ফ্রন্টিয়ার ফোর্সের সেনারা 
এই কাজে মূল ভূমিকা পালন করে। মুজাহিদ বাহিনীর মধ্যে মোল্লা আখন্দ সোয়াতির 
সাথে মুজাহিদদের আমির মাওলানা নিয়ামতুল্লাহর ছেলে মাওলানা আব্দুল্াহও ছিল। তারা 
মুজাহিদদের সুসংগঠিত করেছিলেন। এটা ছিল আছেলা যুদ্ধের সবচেয়ে কঠিন লড়াই। 
এই যুদ্ধের ব্যাপারে এ্রতিহাসিকদের মত হচ্ছে, যদি ইংরেজরা এই খানদের সাথে মিলে 
ষড়যন্ত্র না করত, তাহলে সম্ভবত চিরদিনের জন্য তাদেরকে পুরো সীমান্ত এলাকা থেকে 
হাত গুটিয়ে নিতে হতো। 


দক্ষিণ কাবায়েলি যুদ্ধক্ষেত্ৰ ও মৌলভি গোলাবুদ্দিন 


সেই সময় উত্তর কাবায়েলি এলাকা ছাড়াও দক্ষিণ কাবায়েলি এলাকাতে ব্রিটেনের বিরুদ্ধে 
জিহাদ পরিচালিত হচ্ছিল। এখানের বিশেষভাবে কয়েকজন ব্যক্তিত্ব আলোচনার যোগ্য , 
যারা এই জিহাদকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন 
মৌলভি গোলাবুদ্দিন, মোল্লা পাওয়েন্দা, শাহজাদা কজলুদ্দিন এবং ফকির আইপি। 


দক্ষিণ কবিলাগুলোতে মৌলভি গোলাবুদ্দিনই প্রথম জিহাদের সুচনা করেছেন। তিনি 
ওয়াজিরের মৌলভি হিসেবে প্রসিদ্ধ ছিলেন। তিনি ১৮৫২ সালে প্রথমবার ইংরেজদের 
বিরুদ্ধে জিহাদের ঘোষণা করে শৃঙ্খলাবদ্ধ আন্দোলন শুরু করেন। এই যুদ্ধে তার কাছে 
ওয়াজির, মাসুদ, দাউদ, বেলুচ ও খাটাক-সহ সমস্ত কবিলা একত্রিত হয়ে যায়। তিনি 
দাউদ শাহ ও মেহমান্দ খাইলে ইংরেজদের মোকাবিলা করেন। কিন্তু ইংরেজরা যখন 
সেখানে তার ওপর বিজয়ী হয়ে যায়, তখন কিজুরিস্থানে মারকাজ বানিয়ে নেন। সেখানে 
তিনি বন্দুক ও তোপ বানানোর জন্য অস্ত্রাগার নির্মাণ করেন। সেই সময়ের একটি তোপ 
আজও ওয়াজিরিদের এখানে সংরক্ষিত রয়েছে। তিনি স্পেনাম, থিউম ও দুসলি অঞ্চলেও 
কেল্লা নির্মাণ করেন, যেখানে সর্বদা আট-দশ হাজার সেনা উপস্থিত থাকত। এই প্রচেষ্টার 
তারবিয়াতের এমন গঠনমূলক কার্যক্রম চালু করেছিলেন, যার ফলে তিনি জীবিত থাকা 
অবস্থাতেই মোল্লা পাওয়েন্দার মতো ব্যক্তিত্ব জিহাদের ময়দানে তৈরি হয়। কিজুরিতেই 
তিনি মারা যান। 
































প্রিমিয়া যুদ্ধ এবং মধ্য এশিয়া ও 
বলকানের ওপর রাশিয়ার দখলদারিত্ব 


১৮৫৩ সালে রাশিয়া ও উসমানিদের মধ্যে যুদ্ধ শুরু হয়। যাকে ইতিহাসে ক্রিমিয়ার যুদ্ধ 
বলা হয়। এই যুদ্ধের কারণ ছিল, রাশিয়া খ্রিষ্টানদের পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাসের 
জিম্মাদারি নিতে চাচ্ছিল, যা উসমানিরা এক চুক্তির ভিত্তিতে ফ্রালকে দিয়ে দিয়েছিল। 
রাশিয়ার জার ছিল অর্থডক্স গির্জার মূল সদস্য ৷ অন্যদিকে ফ্রান্স রোমান ক্যাথলিক গির্জার 
পক্ষ থেকে এই জিম্মাদারি গ্রহণ করেছিল। রাশিয়ার জার খলিফার কাছে আবদার পেশ 
করে, যাতে বাইতুল মাকদিসের দায়িত্ব ফ্রান্স থেকে নিয়ে তাকে দেওয়া হয়। ফ্রান্স এতে 
অস্বীকৃতি জানায়। ফলে রাশিয়ার জার নিকোলাস ক্রিমিয়ার ওপর হামলা করে, যা কৃষ্ণ 
সাগরের নিকটবর্তী উসমানিদের এলাকা ছিল এবং একসময় তা দখল করে নেয়। ফলে 
উসমানিরা যুদ্ধ ঘোষণা করে এবং বিটেন ও ফ্রান্স এই যুদ্ধে উসমানিদের সাথে অংশ নেয়। 
১৭৫৬ সালে এই যুদ্ধ সমাপ্ত হয় এবং রাশিয়া সেই এলাকা ফিরিয়ে দেয়। যুদ্ধ শেষে হয় 
প্যারিস চুক্তির মাধ্যমে । 


গ্রেট গেইমের ইউরোপীয় যুগ শুরু হয় ১৮৫৬ সালের প্যারিস চুক্তির পর থেকেই। এই 
চুক্তিতে ইউরোপের সমস্ত রাষ্ট্র উসমানিদেরকে ইউরোপের অংশ হিসেবে মেনে নেয় 
এবং তাদের এলাকা রক্ষারও দায়িত্ব নেয়। কিন্তু কয়েক বছর পরেই এই চুক্তির বিরুদ্ধে 
চক্রান্ত শুরু হয়। ব্রিটেন ও ফ্রান্সের লক্ষ্য ছিল উসমানিদের ভেতর থেকে খিলাফতের 
শক্তিকে দুর্বল করা । এই কাজের জন্য তারা উসমানি অঞ্চলে থাকা খ্রিষ্টানদের সাহায্যে 
শাম, লেবানন ও বুলগেরিয়াতে বিশৃঙ্খলা ঘটায় এবং তাদেরকে রক্ষার নামে গণতান্ত্রিক 
াষট্বযবনথ প্রতিষ্ঠার দাবি জানায়। অপরদিকে তুর্কি যুবকদের দল ইয়াং তুর্ক প্রতিষ্ঠিত 
হয়। যার মাধ্যমে স্বাধীনতা ও সমতার স্লোগান প্রচার করতে থাকে । এই সমস্ত কার্যক্রমের 
উদ্দেশ্য ছিল খলিফার শক্তিকে দুর্বল করে দেওয়া। 


অপরদিকে রাশিয়া আবারও উঠে দাড়ায় এবং সে দক্ষিণ দিকে সীমানা বাড়িয়ে ১৮৬৫ 
সালে প্রথমে তাশকান্দ দখল করে এবং তিন বছর পর ১৮৬৮ সালে বুখারা, অতঃপর পাঁচ 
বছর পর ১৮৭৩ সালে ককেশাস দখল করে নেয়। ফলে হিন্দুস্থানের ইংরেজ জেনারেল 
লর্ড ল্যাটিন ব্রিটেন সাম্রাজ্যের কাছে অর্থডক্স রাশিয়ানদের পক্ষ থেকে বিপদের আশঙ্কা 
ব্যক্ত করতে থাকে । কেননা, এর ফলে রাশিয়া ব্রিটেনের সান্বাজ্য থেকে মাত্র চারশ কিলো 
দূরে চলে এসেছিল। অপরদিকে ইউরোপের রাষ্ট্গুলোও চক্রান্ত অব্যাহত রেখেছিল। কারণ 
রাশিয়া ১৮৭৭ সালে বলকানের ওপর হামলা করে, যা ছিল উসমানিদের অঞ্চল। বলকান 
রাষ্ট্রও স্বাধীনতার নামে রাশিয়ার সাথে মিলিত হয়ে যায়। 


‘আন্ডার নোপেল' দখলের সাথে সাথে ব্রিটেন ও ফ্রান্সের অনুভূত হয় যে, রাশিয়া হয়তো 
সমস্ত অঞ্চল বিজয় করে নিতে চাচ্ছে। তাই ব্রিটেন নিজেদের সামুদ্রিক বহর মর্মর 








ইতিহাসের আয়নায় কী 





সাগরে পাঠিয়ে দেয়, যার ফলে যুদ্ধ বন্ধ হয়ে যায়। অতঃপর যুদ্ধের বিস্তারিত পরিস্থিতি 
পর্যালোচনার পর “বার্লিন চুক্তি' হয়; যেখানে মান্টিনিগ্রো, গ্রিক, রোমানিয়া, সার্বিয়াকে 
উসমানি খিলাফতের অধীন থেকে স্বাধীন ও স্বকীয় রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হয়। 
অপরদিকে উসমানিদের এলাকা বসনিয়া ও হার্জেগোভিনা অস্ট্রিয়ার হাতে তুলে দেওয়া 
হয় । আর এভাবেই উসমানিদের পুরো ইউরোপিয়ান অঞ্চল হাতছাড়া হয়ে যায়। 


উসমানিদের আইনি (দার্লামেন্টারি) যুগ (১৮৭৬-১৯০৯ খ্রি.) 


যেমনটা ওপরে বলা হয়েছে, ফরাসি বিপ্লবের প্রভাবে সুলতান মাহমুদ ও পরবর্তী সুলতানরা 
পরিস্থিতিকে উন্নত করার নামে সালতানাতে নতুন পরিবর্তনের ধারা শুরু করে । আর এর 
উদ্দেশ্য ছিল সালতানাতকে পশ্চিমা ধাচে সজ্জিত করা । কিন্তু যেমনটা আল্লাহ তাআলা 
এটাই যে, তারা মুসলিমদের ইমান ছিনিয়ে নেবে ৷” নতুনভাবে পরিবর্তনের ফলে কোনো 
উন্নতি তো হয়নি, উল্টো “ইয়াং তুর্ক' নামের এমন সংগঠন প্রতিষ্ঠিত হয়, যাদের দাবি 
ছিল, রাষ্ট্রের জন্য মানব-রচিত আইন বানাতে হবে এবং পার্লামেন্ট বানিয়ে রাষ্ট্রের মধ্যে 
নির্বাচন করতে হবে। সুলতান আব্দুল হামীদ দ্বিতীয় রাষ্ট্রে সর্বপ্রথম পার্লামেন্ট তৈরির 
অনুমতি দেন। এর অধীনে কোনো পার্টি ব্যতীত ১৮৭৭ সালে প্রথম পার্লামেন্ট প্রতিষ্ঠিত 
হয়। কিন্তু ১৮৭৮ সালে এই পার্লামেন্টকে আব্দুল হামীদ ভেঙে দেন। ১৮৭৮ সালে আবারও 
পার্লামেন্টের জন্য নির্বাচন হয় । অতঃপর এটাকেও বিভিন্ন মতানৈক্যের ফলে ভেঙে দেওয়া 
হয়। যার ফলে রাষ্ট্রের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। রাষ্ট্রের কয়েকটি অংশের মধ্যে 
বিদ্রোহ শুরু হয়। এই ধারা ১৯০৮ সাল পর্যন্ত চলমান থাকে । ১৯০৮ সালে জনগণের চাপে 
সুলতান আব্দুল হামীদ আবারও পার্লামেন্ট চালু করেন । কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। 
১৯০৯ সালে সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ হয়। তাকে হটিয়ে তার ভাই মুহাম্মাদ পঞ্চম 
সিংহাসন দখল করে । আব্দুল হামীদের বিরুদ্ধে তুর্কি যুবকদের এই বিদ্রোহে তিনজন পাশা 
সাহায্য করেছিল। এই তিনজন ছিল আনোয়ার পাশা, তালাত পাশা ও জামাল পাশা । এই 
তিন পাশার ওপরই অভিযোগ ছিল যে, তারা উসমানিদেরকে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিতে 
বাধ্য করেছিল। এর আলোচনা সামনে করা হবে ইনশাআল্লাহ । 



































(ৰ) বৰ্তমান রিশব্যবহ্া ২২১ 1: 








মিশর দখল ও মাহদি সুদানির জিহাদ 


মিশর ষোড়শ শতাব্দীতে সুলতান প্রথম সালিমের সময় উসমানিদের অধীনে এসেছিল 
এবং ১৮৮২ সাল পর্যন্ত তাদের অধীনেই থাকে । এই সময়ের মধ্যে কয়েকবার ক্ষমতার 
পালা বদল হয়। ১৭৯৮ সালে নেপোলিয়ন বোনাপার্ট মিশর দখল করে। পরবর্তী সময়ে 
নেপোলিয়ন মিশর থেকে বের হয়ে যেতে বাধ্য হয়। নেপোলিয়ন বের হওয়ার পর মুহাম্মাদ 
আলি পাশা মিশর দখল করে। মুহাম্মাদ আলি পাশার বংশ ১৮০৫-১৯৫২ পর্যন্ত মিশরে 
রাজত্ব করে। পরবর্তী সময়ে এক সেনা বিদ্রোহের মাধ্যমে জামাল আব্দুন নাসের শাহ 
ফারুকের বাদশাহি বিলুপ্ত করে তাকে দেশান্তর করে দেয়। ১৮৫৯ সালে সাদি পাশা 
ফ্রান্সের সাহায্যে লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে মিলিত করার জন্য খাল খননের 
পরিকল্পনা করে । যার ফলে মিশরের গুরুত্ব বেড়ে যায়। শুরুতে ব্রিটেন এই পরিকল্পনাকে 
কোনো গুরুত্ব দেয়নি। কেননা, ইঞ্জিনিয়ারদের মতে এটা ছিল একটি অসম্ভব ব্যাপার । 


কিন্তু ১৮৬৯ সালে ইসমাইল পাশার সময় এই প্ল্যান বাস্তবায়িত হয়ে যায়। যার ফলে 
ইউরোপ থেকে হিন্দের পথ এক-তৃতীয়াংশ থেকেও কমে যায়। এর ফলে এই রাস্তার 
গুরুত্ব ব্রিটেনের কাছে অনেক বৃদ্ধি পায়। ১৮৭৫ সালে ব্রিটেন মিশরের কাছ থেকে সুয়েজ 
খালের অংশ ক্রয় করে নেয়। ইসমাইল পাশার পর তাওফিক পাশার সময় এই বিক্রির 
বিরুদ্ধে আহমাদ আরাবি নামের এক জাতীয়তাবাদী নেতা বিদ্রোহ করে বসে । আরাবি 
ছিল মিশরে ফাল ও ব্রিটেনের অনুপ্রবেশের বিরোধী ৷ এই বিদ্রোহ ব্রিটেন ও ফ্রান্সের জন্য 
বিপদ হয়ে দেখা দের এবং আরাবির সফলতার ফলে সুয়েজ খাল ব্রিটেন ও ফ্রানের হাত 
থেকে ছুটে যায়৷ ব্রিটেন তাওফিক পাশার সাহায্যে বিদোহীদের বিরুদ্ধে বাহিনী পাঠায়, 
যেখানে হিন্দুস্থান থেকে আসা সাত হাজার সেনাও ছিল। এই বাহিনী তেল আল-কাবিরের 
যুদ্ধে আরাবির বাহিনীকে পরাজিত করে । ফলে মিশর ব্রিটেনের দখলে চলে আসে এবং 
ক্রোমারকে মিশরের ভাইসরয় বানিয়ে দেওয়া হয়। 


মিশর বিজয়ের পর ব্রিটেন দ্বিতীয়বার সুদান (যা পূর্বে মিশরের অংশ ছিল) বিজয়ের 
জন্য পরিকল্পনা করে। এই প্রদেশটি ছিল মুহাম্মাদ আহমাদ বিন আব্দুল্লাহর দখলে, যে 
মাহদি সুদানি নামে প্রসিদ্ধ । মুহাম্মাদ আব্দুল্লাহ নিজেকে মাহদি দাবি করে সুদান দখল 
করে। ১৮৮৪ সালে মাহদি সুদানি খার্তৃম দখল করে এবং ব্রিটেনের গভর্নর জর্জ গর্ভনকে 
হত্যা করে। গর্ভনের সাহায্যে মিশর থেকে প্রেরিত দুটি বাহিনীকে মাহদি সুদানির বাহিনী 
পরাজিত করে। ১৮৮৫ সালে মাহদি সুদানির মৃত্যু হয়। মাহদির উত্তরসূরিরা সেখানে 
শরিয়াহ বাস্তবায়ন শুরু করে। সুদানির প্রতিষ্ঠিত এই শাসন গ্রায় ১৫ থেকে ২০ বছর পর্যন্ত 
প্রতিষ্ঠিত ছিল। এই সময়ে সেই বাহিনী ইথিওপিয়া ও মিশর দখলের চেষ্টা করে। 














২১৭ ২২২ ইতিহাসের আয়নায় ক 





১৮৯৬ সালে ব্রিটেনের জেনারেল কিচেনার সুদানে হামলা করে । দুই বছরের কঠিন যুদ্ধের 
পর ১৮৯৮ সালে 'আমদারমান' লড়াইয়ে সুদানির বাহিনী পরাজিত হয়। আমদারমানের 
পরাজয়ের কারণ ছিল নতুন পদ্ধতির যুদ্ধ না বোঝা । এই যুদ্ধে মেশিনগান দ্বারা হাজারো 
মুজাহিদকে শহিদ করা হয়। মুজাহিদদের সবচেয়ে বড় ভুল ছিল তারা তোপ ও 
মেশিনগানের ফায়ারের সামনে কোনো প্রতিরক্ষা ছাড়াই সোজা চলে আসত । যার ফলে 
এই যুদ্ধে প্রায় ৩৫ হাজার মুজাহিদ শহিদ বা আহত হয়। এক যুদ্ধে এত বিশাল ক্ষতি এই 
আন্দোলনের সামরিক শক্তিকে পূর্ণভাবে ধ্বংস করে দেয় এবং সুদান তাদের হাত থেকে 
ছুটে যায়। এই যুদ্ধে মুজাহিদদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। 


কাবায়লি অঞ্চলের ওপর ৱিটেনের 
আক্ৰমণ পলিসি (১৪৮৮৭-১৯০০ থ্রি.) 


উনবিংশ শতাব্দীর শেষভাগে বৈশ্বিক রাজনীতিতে কয়েকটি পরিবর্তন আসে । তখন রাশিয়া 
মধ্য এশিয়ার অনেক অঞ্চল দখল করে নিয়েছিল । উজবেকিস্তানের কোকান্দেও তারা পৌছে 
গিয়েছিল। পূর্ব ইউরোপেও রাশিয়া নিজেদের প্রভাব বৃদ্ধি করে ফেলেছিল। মধ্য এশিয়ার 
রাষ্ট্রগুলো দখলের ফলে রাশিয়া হিন্দুস্থান থেকে মাত্র চারশ কিলো দূরে চলে এসেছিল। 
তাদের দৃষ্টি ছিল তখন আফগানের ওপর । এই সব অবস্থা হিন্দুস্থানের ইংরেজদের জন্য 
অনেক বেশি চিন্তার কারণ ছিল। তাদের গৃহীত বন্ধ বর্ডার পলিসি জিহাদের ফলে ব্যর্থ হয়ে 
গিয়েছিল। তাই তারা হিন্দুস্থানের কাবায়েলি এলাকার জন্য আক্রমণাত্মক পলিসি গ্রহণের 
সিদ্ধান্ত নেয়। এই পলিসির মধ্যে তিনটি ধাপ ছিল: 


১. ইংরেজরা সামনে বেড়ে কাবায়েলি এলাকাগুলো দখল করবে এবং রাশিয়ার বিরুদ্ধে 
প্রতিরক্ষা-লাইন তৈরি করবে। 


২. ইংরেজরা আফগান পূর্ণভাবে দখল করে নেবে অথবা আফগান সরকারের সাথে রাশিয়ার 
হামলায় ব্রিটেনকে সাহায্যের চুক্তি করবে। 


৩. আফগান ও ব্রিটেনের মাঝে একটি সীমান্ত নির্ধারণ করা হবে। 
এই সমস্ত পরিস্থিতি দ্বিতীয় আফগান-যুদ্ধের জন্ম দেয় । 


























দ্বিতীয় আফগান-যুদ্ধ (১৮৭৯ খ্রি.) 


১৮৭৭ সালে স্যার রবার্ট স্যান্ডম্যান গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার প্রতিনিধি হিসেবে 
বেলুচিস্থানে আসে । এখানে সে কালাতের খানের সাথে একটি চুক্তি করে । যার মাধ্যমে 
ব্রিটেন চমান, ডেরা বুলান ও ডেরা খুজাক দখল করে নেয়। এই সফলতা দেখে সান্ডিমান 
বন্ধ বর্ডার পলিসি ত্যাগ করে আক্রমণাত্মক পলিসি নির্ধারণ করে এবং তা সে আফগান 


কে বর্তমান বিশ্বব্যবস্থা ২২৩ | 











সীমান্তে প্রয়োগের চেষ্টা করে। এই পলিসির দুটি বড় লক্ষ্য ছিল। একটি হলো রাশিয়াকে 
যতটা সম্ভব তাদের সাম্রাজ্য থেকে দূরে রাখা । অপরটি ছিল দায়িত্বশীল নির্ধারণ করে 
আফগানের সাথে সীমানা বন্ধ করে দেওয়া। ব্রিটেনের এই সম্প্রসারণ নীতির ফলে 
আফগানের শাসক আমির দোস্ত মুহাম্মাদের ছেলে আমির শের আলি বিপদ অনুধাবন করে। 


তখনকার অবস্থা ছিল একদিকে ব্রিটেন আফগানে নিজেদের ইচ্ছাধীন শাসক প্রতিষ্ঠা করতে 
চাচ্ছিল এবং অপরদিকে রাশিয়াও তাদের চাহিদা মুতাবিক শাসক নির্ধারণ করতে চাচ্ছিল । 
কিন্তু আফগান প্রশাসন এই দুই শক্তির কোনোটার অধীন হতে রাজি ছিল না । রাশিয়া তার 
ইচ্ছা বাস্তবায়নের জন্য কাবুলে তার এক প্রতিনিধি পাঠায়, যে শের আলির সাথে মুলাকাত 
করে । কিন্তু সে কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি । ঠিক সেই সময় ব্রিটেনের জেনারেল 
চার্লিম্যানের নেতৃত্বে ব্রিটেনের প্রতিনিধিও কাবুলে পৌছায়; কিন্তু শের আলি তার সাথে 
সাক্ষাৎ করতে অস্বীকার করে। যখন লর্ড ল্যাটনের কাছে এই খবর পৌছায়, তখন সে 
শের আলিকে নিশ্চিত কোনো জবাব দেওয়ার জন্য পনেরো দিনের সুযোগ দেয়। কিন্তু শের 
আলি তাকে কোনো পাত্তাই দেয়নি। সময় শেষ হওয়ার পর ব্রিটেনের বাহিনী তিন দিক 
অর্থাৎ খাইবার, করম ও কান্দাহারের দিক থেকে আফগানের ওপর হামলা করে । এটাই 
ছিল ১৮৭৮ সালের দ্বিতীয় আফগান-যুদ্ধের শুরু। কান্দাহারের দিকে রওয়ানাকৃত বাহিনী 
সহজেই কান্দাহার দখল করে নেয়। কিন্তু খাইবার ও করমের দিকে আগত বাহিনীকে 
কবিলাগুলো কঠিনভাবে মোকাবিলা করে। কিন্তু সর্বশেষ তারা কাবুল দখলে সক্ষম হয়। 
শের আলি রাশিয়ার দিকে পলায়ন করে এবং সেখানেই সে মৃত্যুবরণ করে। শের আলির 
ছেলে ইয়াকুব খান ১৮৭৯ সালের ২৬ মে গান্দামাক অঞ্চলে ইংরেজদের সাথে একটি চুক্তি 
করে, যার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছিল: 


১. ইয়াকুব খান রাশিয়ার বিরুদ্ধে ব্রিটেনের সাথে যুদ্ধে অংশ নেবে। 
২. এই কাজের জন্য ব্রিটেন ইয়াকুবকে বৎসরে ২০ হাজার পাউন্ড দেবে। 


৩. যদি রাশিয়া আফগানের ওপর হামলা করে, তাহলে ব্রিটেন তাদের সামরিক সাহায্য 
পাঠাবে। 


৪. দিল্লিতে আফগান দূতাবাস তৈরি করা হবে। 


এটি গান্দামাক চুক্তি (Treaty of Gandamak) নামে প্রসিদ্ধ । এই চুক্তির পর ব্রিটেনের 
এক প্রতিনিধি দল ক্যাভানারির (Sir Pierre 0৪$8887) নেতৃত্বে আফগানে পৌছায় । 


কিন্তু পূর্বের নীতি অনুযায়ী আফগান জাতি নিজেদের ধর্মীয় অবস্থানকে টিকিয়ে রাখার জন্য 
মোল্লা মেশকে আলমের ডাকে লাব্বাইক বলে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য বের হয়ে 
আসে । ১৮৭৯ সালের ৩ সেপ্টেম্বর মুজাহিদরা বিটেনের প্রতিনিধি দলকে ঘিরে ফেলে। 
সেই সময় তাদের সাথে ফ্রন্টিয়ার ফোর্সের ৭৫ জন সেনা ছিল। মুজাহিদরা এই বাহিনীর 





























ইতিহাসের আয়নায় ক 


ঢা, 


মুসলিম সেনাদের আলাদা হওয়ার আদেশ দেয়। কিন্তু হতভাগ্যরা ইংরেজদের নিমকহারামি 
করতে অস্বীকার করে এবং তাদের সাথে জাহান্নামে চলে যায় । এই হত্যার বদলা নেওয়ার 
জন্য ১৮৭৯ সালের ২১ অক্টোবর জেনারেল রবার্টসের (Frederick Roberis) নেতৃত্বে 
করমের পথে ব্রিটেনের বাহিনী কাবুলের ওপর হামলা করে সেখানে প্রবেশ করে । কিন্তু 
মুজাহিদরা গাজি জান মুহাম্মাদ ওয়ার্দাকের নেতৃত্বে এই বাহিনীর শেরপুর সেনানিবাসকে 
ঘেরাও দিয়ে ফেলে । 





সেই সময়ে মোল্লা মেশকে আলমের চেষ্টায় কান্দাহারের মুজাহিদরাও প্রস্তুত হয়ে যায়। তারা 
হেরাতের গভর্নর আইয়ুব খানের নেতৃত্বে কান্দাহারে হামলা করে। “মেওয়ান্দে' আইয়ুব 
খান ও জেনারেল স্টিওয়ার্ট (Gen Donald 19৬৪7) এর বাহিনীর মধ্যে এতিহাসিক 
লড়াই হয়। যেখানে আইয়ুব খান কান্দাহার দখল করে সেখানের অধিকাংশ সেনাকে 
হত্যা ও বন্দী করে। বাধ্য হয়ে রবার্টস কান্দাহারের বাহিনীকে সাহায্যের জন্য কাবুল 
থেকে সেনা পাঠায়। যাদের সাহায্যে বাকি বাহিনী কান্দাহার থেকে বের হতে সক্ষম হয়। 
ফলাফল এই দাড়ায় যে, ব্রিটেনের কাছে তখন কান্দাহারের যুদ্ধক্ষেত্ৰ এবং কাবুলের 
যুদ্ধক্ষেত্ৰ সামলানোর জন্য প্রয়োজনীয় বাহিনী ছিল না। তাই তারা আফগান থেকে বের 
হয়ে যেতে বাধ্য হয়। ইংরেজরা বের হয়ে যাওয়ার পর শের আলির এক আত্মীয় আব্দুর 
রাহমান কাবুলের সিংহাসনে বসে এবং ইংরেজদের সাথে কৃত 'গান্দামাক চুক্তি' অনুযায়ী 
চলার ওয়াদা করে । ইংরেজ বাহিনীকে আফগান থেকে বের করে দেওয়ার মাধ্যমে দ্বিতীয় 
আফগান-যুদ্ধের সমাপ্তি ঘটে । 











ডুৱান্ড লাইন (১৮৯৩ খ্রি.) 


দ্বিতীয় আফগান-যুদ্ধে পরাজিত হওয়ার পর ইংরেজরা সীমান্তে নিজেদের নিরাপদ মনে 
করছিল না। একদিকে রাশিয়ার ভয় ও অপরদিকে আফগান কবিলাগুলোর ভয়, যারা 
ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এই অবস্থা পর্যবেক্ষণ করে তারা বেলুচিন্থানের চলমান 
আক্রমণাত্মক পলিসিকে কাবায়েলি এলাকাতেও ছড়িয়ে দেওয়ার ফয়সালা করে। এই 
নীতির দুটি লক্ষ্যের মধ্যে একটি লক্ষ্য ছিল আফগান ও পাকিস্তানের মাঝে সীমানা নির্ধারণ 
করে দেওয়া। এটা বাস্তবায়নের জন্য ১৮৯৩ সালে ইংরেজ প্রতিনিধি স্যার ডুরান্ড ও 
আফগানের আমির আব্দুর রহমানের মাঝে সীমান্তচুক্তি হয়। এই চুক্তির ফলে আমির আব্দুর 
রহমান কাবিলাগুলো নিয়ন্ত্রণে নেওয়ার পরিবর্তে কাবায়েলি এলাকা থেকে আলাদা হয়ে 
যায়। যার ফলে আফগান ও পাকিস্তানের মধ্যে সীমানা সর্বদার জন্য অমীমাংসিত থেকে 
যায়। এই ফয়সালা বাস্তবায়নের জন্য ইংরেজরা কাবায়েলি এলাকাতে সেনা-চৌকি নির্মাণ 
শুরু করে। কিন্তু কবিলাগুলো এই সমস্ত কার্যক্রমকে সর্বোচ্চ অপছন্দের দৃষ্টিতে দেখছিল 
এবং মোল্লা পাওয়েন্দার নেতৃত্বে এই চৌকিগুলোর ওপর আক্রমণ শুরু করে। যার ফলে 
দক্ষিণ কাবায়েলি এলাকায় যুদ্ধে অনেক উত্তপ্ততা চলে আসে । 


কৌ বর্তমান বিশ্বব্যব্থা ২২৫ ত্র 





মোল্লা পাওয়েন্দার জিহাদি আন্দোলন (দক্ষিণ কাৱায়েলি মুদ্রাকর) 


নাম মহিউদ্দিন, তিনি মাসুদ গোত্রের ছিলেন। তিনি ১৮৬৩ সালে দক্ষিণ ওয়াজিরিস্তানে 
জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা বিন্লর এক মাদরাসায় অর্জন করেন। উচ্চ শিক্ষার জন্য 
তিনি সোয়াত চলে যান এবং সেখানকার আলিমদের সুহবতে থাকেন । অতঃপর সেখানে 
এক মসজিদে মুয়াজ্জিন হিসেবে থাকা শুরু করেন। এ ছাড়াও তিনি সেখানে ইলমে 
দ্বীন শিক্ষা ও তাবলিগে জিহাদের ধারাবাহিক দরস চালু করেন। সেই সাথে সোয়াতে 
ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধেও পূর্ণভাবে অংশগ্রহণ করেন। যার ফলে একসময় ইংরেজরা 
তাকে ব্রিটেন সাম্বাজ্যের অধীনে সোয়াতের শাসন ও বাৎসরিক সত্তর হাজার রুপি দেওয়ার 
লোভ দেখায়, যাতে তিনি যুদ্ধ বন্ধ করে দেন। কিন্তু তিনি তা অস্বীকার করেন। পরবর্তী 
সময়ে সেখান থেকে নিজ এলাকা ওয়াজিরিস্তানে চলে আসেন এবং ব্রিটেন বাহিনীর বিরুদ্ধে 
জিহাদ শুরু করেন । তার সাহসিকতার ফলে তাকে “ওয়াজিরিপ্তানের বাদশাহ’ হিসেবে গণ্য 
করা হতে থাকে। উনি বলতেন, ‘আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি ও মুসলিম-ভূমি রক্ষার 
জন্য জিহাদ শুরু করেছি। যদি প্রয়োজন হয়, তাহলে একাই লড়াই চালিয়ে যাব; তবুও 
ইংরেজদেরকে ওয়াজিরিস্তান থেকে তাড়িয়েই ছাড়ব ৷’ শুরুতে তিনি গোপনে কার্যক্রম শুরু 
করেন। কিন্তু যখন পাচ হাজার সদস্য হয়ে যায়, তখন প্রকাশ্যে জিহাদ শুরু করেন। 

















১৮৯৬ সালে ইংরেজদের এক গোপন নথিতে পাওয়া যায়, মোল্লা পাওয়েন্দা ছিলেন 
ওয়াজিরিস্তানের সর্বোচ্চ আলিমদের একজন, যিনি ইংরেজদের জন্য কঠিন সমস্যা তৈরি 
করেন। তার জিহাদের ফলে সীমান্ত এলাকার দক্ষিণ অংশে ইংরেজদের পেরেশানি বৃদ্ধি 
পায়। যার ফলে লর্ড কার্জন মোল্লা পাওয়েন্দাকে এক নম্বর বদমাশ ঘোষণা দেয়। ইংরেজরা 
তাকে ওয়াফাদারির বদলাস্বরূপ বিভিন্ন ব্যক্তিগত স্বার্থ ও লোভ দেখাত; কিন্তু তিনি 
কখনো তা গ্রহণ করেননি। পরবর্তী সময়ে ইংরেজরা তার বিরুদ্ধে তেরো জন সাধারণ 
নাগরিক হত্যাসহ আরও কয়েকটি অভিযোগ তুলে মামলা করে এবং তার ভূমি দখল করে 
নেয়। 


























মৃত্যুর পর তার ব্যাপারে জেনারেল এলিট বলেছিল, “মোল্লা পাওয়েন্দা ব্রিটেনের সমস্ত 
চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছিল। নিজ কবিলার দৃষ্টিতে তিনি অবশ্যই সম্মানের উপযুক্ত 
ছিলেন। স্বতন্ত্র চিন্তা ও দৃঢ় মানসিকতার অধিকারী ছিলেন । কিন্তু তিনি ইংরেজদের বিরুদ্ধে 
অবৈধ কর্মকাণ্ড করেছিলেন ।' মনে রাখতে হবে, তখনকার 'বদমাশ' আজকের সময়ের 
‘সন্ত্রাসী’ উপাধির সমার্থক এবং ‘অবৈধ কর্মকাণ্ড আজকের সময়ের সন্ত্রাসবাদের সমার্থক। 
তিনি কাবায়েলি এলাকাগুলোতে আলিমদের এক বড় জামাআত তৈরি করেন, যারা সেখানে 
দ্বীনের ইলম ও জিহাদের শিক্ষা ছড়িয়ে দিয়েছিলেন । ১৯১৩ সালে তিনি মারা যান। 





কে 


লব লিসি 
কাবায়েলি যুদ্ধের চাপে ইংরেজরা কাবায়েলিদের সামনে হাতিয়ার ফেলে দেয়। কিন্তু 
লর্ড কার্জন হিন্দুস্থানের ভাইসরয় হয়ে আসার পর সে আবার চক্রান্ত শুরু করে। এই 
চক্রান্তে কবিলাগুলোতে এমন ব্যবস্থা বাস্তবায়িত হয়, যা আজও প্রতিষ্ঠিত। সে ১৯০১ 
সালে পেশওয়ার, মার্দান, কোহাট ও ডেরা ইসমাইল খানকে পাঞ্জাব থেকে আলাদা করে 
সীমান্ত প্রদেশের নামে একটি আলাদা অঞ্চল গঠন করে । কবিলাগুলোর স্বাধীন ক্ষমতাকে 
মেনে নেয় এবং ইংরেজদের পক্ষ থেকে একজন প্রতিনিধিকে পলিটিক্যাল এজেন্ট হিসেবে 
কবিলারগুলোর সাথে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য পাঠানো হয়। এই পলিটিক্যাল এজেন্ট 
কাবায়েলি মালিকদের সাথে সম্পর্ক রাখত। এভাবেই কবায়েলি এলাকা ও ইংরেজদের 
মধ্যে একটি সীমানা তৈরি হয়ে যায়। 


রায়ল ইন্ডিয়ান আর্মির নতুন গঠন 


দ্বিতীয় আফগান-জিহাদের পর ব্রিটেন সাম্রাজ্যে হিন্দুস্থানি বাহিনীর কার্যক্রম নিয়ে অনেক 
পর্যালোচনা হতে থাকে । তখন বাহিনীর কমান্ডার জেনারেল রবার্ট একটি রিপোর্ট তৈরি 
করে। এই রিপোর্টে সে হিন্দুছ্থানি বাহিনীর সক্ষমতা নিয়ে পর্যালোচনা করে বলে, ‘এই 
বাহিনী লর্ড ক্লাইভ ও ওয়ারেন হ্যাস্টিংস এর থিউরি অনুযায়ী গঠিত হয়েছে। সেই সময় 
চ্যালেঞ্জ ছিল হিন্দুদ্থানকে অভ্যন্তরীণভাবে বিজয়ী করা ও ব্রিটেনের ক্ষমতা প্রতিষ্ঠা করে 
তা রক্ষা করা। কিন্তু এখন ব্রিটেনের চ্যালেঞ্জ বৃদ্ধি পেয়েছে। তাদেরকে এখন অভ্যন্তরীণ 
চ্যালেঞ্জের পাশাপাশি বহিরাগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় । প্রথম চ্যালেঞ্জ পশ্চিমাদের 
পক্ষ থেকে আফগানের দিকে রাশিয়ার অগ্রসরতাকে বাধা দেওয়া এবং দ্বিতীয় চ্যালেঞ্জ 
সমুদ্রপথ রক্ষা করা, যা ব্রিটেনকে প্রশান্ত মহাসাগর থেকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে 
সুয়েজ খাল হয়ে হিন্দুস্থান পর্যন্ত নিয়ে আসে । তৃতীয় চ্যালেঞ্জ আন্তর্জাতিকভাবে রাশিয়া ও 
উসমানিদের পরাজিত করে ব্রিটেনকে সুপার পাওয়ার বানানো । কিন্তু হিন্দুস্থানি বাহিনী এই 
তিন চ্যালেঞ্জের মোকাবিলায় পূর্ণভাবে অক্ষম, তাই রয়েল ইন্ডিয়ান আর্মিকে নতুনভাবে 
গঠন করতে হবে ।” 











রবার্টসৈর এই পরিকল্পনাকে ব্রিটেন-প্রশাসন অনেক গুরত্বের সাথে নেয় এবং এই প্ল্যানের 
ওপর কাজ শুরু করে। শুরুতে ১৮৯৫ সালে হিন্দুস্থানি বাহিনীর একটি নতুন গঠন 
হয়েছিল। যেখানে মাদ্রাজ, বোম্বাই ও বাঙ্গালের বাহিনীকে হিন্দুস্থানের ওপর রাশিয়ার 
হামলা প্রতিরোধের দায়িত্ব দেওয়া হয়েছিল । কিন্তু রয়েল ইন্ডিয়ান আর্মির আসল প্রতিষ্ঠাতা 
ছিল লর্ড কিচেনার। ১৯০৩ সালে লর্ড কিচেনারকে হিন্দুস্থানের বাহিনীর কমান্ডার নির্ধারণ 
করা হয়, যে ছিল মুসলিমদের সবচেয়ে নিকৃষ্ট দুশমন । সেই মাহদি সুদানির আন্দোলনকে 








দমানোর জন্য সেখানের মুসলিমদের ওপর চরম নির্যাতন চালিয়েছিল, অতঃপর উসমানিদের 








বিরুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেনের যুদ্ধমন্ত্রী ছিল। ১৯০৩ থেকে ১৯০৯ সাল পর্যন্ত কিচেনার 
রয়েল ইন্ডিয়ান আর্মিকে যেই নতুন গঠন করেছিল, তার গুরুত্ব বোঝার জন্য এটা জান 
যথেষ্ট যে, পাক বাহিনী আজও সেই গঠনেই রয়েছে। হিন্দুস্থানি বাহিনীর এই নতুন গঠনে 
কিচেনার চারটি মূল লক্ষ্য অর্জনের জন্য সেনাদের যোগ্যতা বৃদ্ধি করে, যার নির্দেশনা 
জেনারেল রবার্টস তার রিপোর্টে দিয়েছিল । সেই লক্ষ্যগুলো ছিল : 

১. দেশের অভ্যন্তরে ল এন্ড অর্ডার প্রতিষ্ঠা রাখা । 

২. হিন্দুস্থানের পশ্চিম সীমান্তকে রাশিয়া ও কাবায়েলি হামলা থেকে নিরাপদ রাখা । 

৩. ইউরোপ থেকে হিন্দুস্থান পর্যন্ত সামুদ্রিক রাস্তাকে নিরাপদ করা । 

৪. উসমানিদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেট গেইম যুদ্ধে ব্রিটেনের পক্ষে সেনা সরবরাহ করা । 











এই লক্ষ্যগ্ুলো অর্জনের জন্য সে ইস্ট ইন্ডিয়া আর্মির পুরাতন গঠনকে__যা বাঙ্গাল, 
মাদ্রাজ ও বোম্বাই বাহিনীর নামে ছিল__ বিলুপ্ত করে তিন বাহিনীকে একত্রিত করে ফেলে । 
অতঃপর এর গঠন নতুন সামরিক সিস্টেম অনুযায়ী ব্যাটালিয়ন, ব্রিগেড ও ডিভিশন 
হিসেবে সাজিয়ে তোলে । কিচেনার এই বাহিনীকে নয়টা ডিভিশনে ভাগ করে, যার মধ্যে 
প্রত্যেক ডিভিশনের সাথে একটি ঘোড়-সওয়ার ব্রিগেড ও তিনটি করে পদাতিক ব্রিগেড 
অন্তর্ভুক্ত ছিল। অতঃপর হিন্দুস্থানের উত্তর ও দক্ষিণ কমান্ড নামে এই নয় ডিভিশনকে 
সেই এলাকাগুলোতে ভাগ করে দেওয়া হয়। উত্তর কমান্ডে রাওয়ালপিন্ডি, পেশওয়ার ও 
কোরেটাতে একেকটি করে ডিভিশনকে রাখা হয়। দক্ষিণ কমান্ডে মাহোয়া, লক্ষৌ এবং 
রাবাদে একটি করে ব্রিগেড রাখা হয়। এই বাহিনীর একটি ডিভিশন বার্মাতেও 
স্থাপন করা হয়েছিল। সামুদ্রিক রাস্তাকে হিফাজতের জন্য একটি ব্রিগেড ইয়ামানের এডেন 
বন্দরে রাখা হয় । এদের এমনভাবে প্রস্তুত করা হয়, যাতে উপযুক্ত সময়ে তারা উসমানিদের 
বিরুদ্ধে সেনা সাপোর্ট দিতে পারে। 


জেনারেল কিচেনারের এই নতুন গঠন শুধু এতটুকুতেই সীমাবদ্ধ ছিল না; বরং এখানে 
সদস্য নির্বাচন ও নিযুক্ত করার ক্ষেত্রেও নতুন সিস্টেম ছিল। যা রয়েল ইন্ডিয়ান আর্মির 
মুসলিম নামধারী সেনাদেরকেও এমন বানিয়ে দিয়েছিল যে, তারা ব্রিটেনের সম্মানে 
যেকোনো মুসলিমশক্তির সাথে টক্কর দিতেও কোনো পরোয়া করত না। এমনকি এই 
বাহিনীর কার্যক্রমের ছারা যদি মুসলিমদের খিলাফত ধ্বংস ও মুসলিম উম্মাহ টুকরা 
টুকরা হয়ে যায়, তাহলেও তাদের ইমানে কোনো আঁচ লাগবে না। এই বাহিনী বাইতুল 
মুকাদ্দাসকে মুসলিমদের হাত থেকে ছিনিয়ে খ্রিষ্টানদের হাতে সোপর্দ করে দেওয়ার পরেও 
নিজেরা এই স্বীকৃতি দেবে যে, আমরা এখনো মুসলিম। এই গোলামির ফলে তারা ব্রিটেন 
সাম্রাজ্যের বড় থেকে বড় পদে ভূষিত হচ্ছিল, তারপরেও তারা নিজেদের মুসলিম উম্মাহর 
































অংশ মনে করত। 


যদিও এটা এক আশ্চর্যজনক বিষয়; কিন্তু এটাই ছিল বাস্তবতা, এমনটাই হয়েছিল এবং 
আজকেও এমনটাই হচ্ছে। এই কার্যক্রম ছিল পশ্চিমাদের ‘ধর্মহীন যুদ্ধ থিউরির' ফল, যা 
প্রুশিয়ার জেনারেল ক্লজউইজ খিষ্টানদের যুদ্ধ-বিশ্বাসের মোকাবিলায় উনবিংশ শতাব্দীর 
মধ্যভাগে পেশ করেছিল। যা পরবর্তী সময়ে পুরো ইউরোপের সমস্ত বাহিনী গ্রহণ করে 
নেয় এবং আজকে পুরো দুনিয়ার সমস্ত স্থানীয় বাহিনীগুলোর সমর-বিশ্বাস এমনটাই । 
র্লজউইজের এই সামরিক মতাদর্শ রয়েল ইন্ডিয়ান আর্মির মুল বিশ্বাস হিসেবে গ্রহণ করা 
হয় এবং সেই ভিত্তিতে নতুনভাবে সাজানো হয়। 


ক্লজউইজের এই যুদ্ধনীতি অনুযায়ী কোনো বাহিনী লড়াই করা ও নিজেদের জান বিলিয়ে 
দেওয়ার ইচ্ছা চারটি লক্ষ্যের মাধ্যমে অর্জিত হয় : 
১. দেশের ভালোবাসার জন্য, 
২. নিজ রেজিমেন্ট বা ব্যাটালিয়নের সম্মানের জন্য, 
৩. নিজ পেশার জন্য, 
8. নিজের কোনো বন্ধু বা সাথির জন্য, যাকে ইংরেজিতে (74৭১) বলা হয়। 








দেশপ্রেম এমন এক নেশা, যার জন্য মানুষ নিজের জান কুরবান করতে পারে । তেমনিভাবে 

[ই রেজিমেন্টের প্রাচীন ইতিহাস ও [লী এতিহ্য আছে, তা সেই সিপাহির জন্য 
একটি গোত্রের মতো হয়ে যায়, ফলে সেই সিপাহি তার এই কবিলার জন্য জান দিতে প্রস্তুত 
থাকে । রেজিমেন্টের মর্যাদা দুটি বিষয়ের মাধ্যমে অর্জিত হয় । একটি হচ্ছে রেজিমেন্টের 
ইতিহাস ও তার এতিহ্য । আবার কখনো মানুষ তার পেশা ও দায়িত্বের জন্য জান দিয়ে 
দেয়। তাই প্রত্যেক সিপাহিকে পেশাদার যোদ্ধা হিসেবে জান দেওয়ার জন্য গড়ে তোলা 
হয়। এ ছাড়াও মানুষ তার নিজের বন্ধুর জান বাচানোর জন্য নিজ জান দিয়ে দিতে পারে। 


এটাই ছিল সেই থিউরি, যার ভিত্তিতে জেনারেল কিচেনার রয়েল ইন্ডিয়ান আর্মিকে প্রশিক্ষিত 
করে তোলে ৷ তখন হিন্দে মিলিটারি কলেজ প্রতিষ্ঠা করা হয়, যার উদ্দেশ্য ছিল অষ্টম শ্রেণি 
থেকেই বাচ্চাদেরকে দেশপ্রেম, রেজিমেন্ট ও বন্ধুদের মাঝে পেশাদার সিপাহির মতো গড়ে 
তোলা হবে। সেই পরিবেশে পড়াশুনাকারী ক্যাডেট যখন পশ্চিমা সমরনীতি অনুযায়ী গড়ে 
ওঠে, তখন তাকে মিলিটারি একাডেমিতে অফিসার হওয়ার জন্য প্রশিক্ষণে ভর্তি করা হয়। 
অফিসার হওয়ার পর তার একাডেমিক দক্ষতার ভিত্তিতে সেই রেজিমেন্টে পাঠিয়ে দেওয়া 
হর, যার ইতিহাস ও এতিহ্য অধিক মজবুত, অর্থাৎ যে ক্যাডেটের দক্ষতা যত বেশি, তাকে 
তত পুরাতন ইতিহাসসমৃদ্ধ রেজিমেন্টে অন্তর্ভুক্ত করা হবে। এই কার্যক্রমের অধীনে ১৯০৭ 
সালে কোয়েটা শহরে অফিসারদের প্রশিক্ষণের জন্য ‘কমান্ড ও স্টাফ কলেজ, প্রতিষ্ঠা করা 
হয়। এভাবেই তখন সেই বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলার এমন সিস্টেম চালু হয়, যার 
ফলে রয়েল ইন্ডিয়ান আর্মির মুসলিম সিপাহি এবং অফিসাররাও ভবিষ্যতে উসমানিদেরকে 












































কে বর্তমান বিশ্বব্যবস্থা ২২৯ 1:47 


১ম বিশ্বযুদ্ধে পরাজিত করে উম্মাহকে টুকরা টুকরা করে বু রাষ্ট্রে ভাগ করে ফেলতে 
প্রস্তুত হয়ে ওঠে। 


একদিকে মুসলিম উম্মাহর বিরুদ্ধে রয়েল ইন্ডিয়ান আর্মিকে নতুনভাবে গঠন করা হচ্ছিল। 
অন্যদিকে দিল্লি থেকে কিছু দূরে অবস্থিত এক ছোট মাদরাসায় একজন মধ্যবয়সী ও দুর্বল 
রীরবিশিষ্ট, কিন্তু গভীর অন্তর্দষ্টিসম্পন্ন আলিমে রব্বানি এই পরিস্থিতিকে খুব গভীরভাবে 
পর্যবেক্ষণ করছিলেন । হিন্দুস্থান ও পাকিস্তানে নিজেদের গাদ্দারির ফলে মুসলিমদের পতন 
তার চোখের সামনে ছিল। এই পতনের ফলে ইংরেজদের সেই শক্তি অর্জিত হয়, যার 
দ্বারা তারা খিলাফতকে ধ্বংসের পরিকল্পনা করছিল । ইউরোপ থেকে উসমানিদের ক্ষমতা 
বিলুপ্তির জন্য গ্রেট গেইমে ফ্লাস, ব্রিটেন ও রাশিয়ার গোপন চক্রান্তগুলোও তার সামনে স্পষ্ট 
ছিল। তার দূরদৃষ্টি এটাও দেখছিল যে, সেদিন বেশি দূরে নয়, যেদিন এই তিন দুশমন 
মিলে মুসলিমদের কেন্দ্র খিলাফতকে ধ্বংস করে ফেলবে । তিনি জানতেন, ইতিহাসে 
পূর্বে যখনই মুসলিমদের ওপর এমন নাজুক পরিস্থিত এসেছিল, তখন সত্যপন্থী আলিমরা 
কোনোভাবেই বসে থাকেননি । তাই তিনিও কিছু করে যাওয়ার সংকল্প করেন। 


তিনি জানতেন যে, ইংরেজদের মূল পুঁজি ছিল সেই সম্পদ, যা হিন্দুস্থান থেকে লুণ্ঠন 
করেছিল এবং মূল শক্তি ছিল সেই বাহিনী, যা হিন্দুস্থান থেকে সংগ্রহ করেছিল । হিন্দুস্থান 
ব্যতীত ইংরেজরা কিছুই করতে সক্ষম নয়। যদি হিন্দুস্থান থেকে ইংরেজদের ক্ষমতা 
শেষ করে দেওয়া যায়, তাহলে তারা কোনোভাবেই উসমানিদের বিরুদ্ধে চক্রান্ত করতে 
পারবে না। সার্বিক অবস্থা পর্যবেক্ষণে তিনি এটাও বুঝেছিলেন যে, মুসলিমদেরকে ব্রিটিশ 
বাহিনীতে ভর্তি হওয়া থেকে বাধা দিতে হবে। তাদেরকে এই কথা বোঝাতে হবে যে, 
মুসলিমদের বিরুদ্ধে কাফিরদের সাথে মিলে লড়াই করা সুস্পষ্ট কুফুরি, ইসলামে যার 
কোনো সুযোগ নেই। এই চিন্তাগুলোকে বাস্তবে পরিণত করার জন্য তিনি জিহাদি বৃক্ষের 
সমস্ত শাখাকে একত্রিত করার প্রয়োজন অনুভব করেন, যাতে শৃঙ্ঘলাবদ্ধভাবে জিহাদ শুরু 
হয়। সেই লক্ষ্যেই এই বুজুর্গ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দ মাদরাসায় নিজ হুজরা 
থেকে বের হয়ে পুরো হিন্দুগ্থানে এক বিশাল আন্দোলন প্রতিষ্ঠা করেন। যার বিস্তারিত 
আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ । 
































উবু ২৩০ ইতিহাসের আয়নায় (ক 


প্রথম বিশৃযুদ্ধ 


গ্রেট গেইম তখন তার সফল সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। ১৮৫৬ সালের প্যারিস 
কনফারেন্স থেকে ১৯১২ সালের বলকান যুদ্ধ পর্যন্ত ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া__এই তিন 
শক্তি মিলে এমন কোনো সুযোগ হাতছাড়া করেনি, যার দ্বারা তারা ইউরোপে উসমানিদের 
শক্তিকে দুর্বল করতে পারবে। ক্রিমিয়ার যুদ্ধ হোক বা বলকান রাষ্ট্র রক্ষা হোক; উদ্দেশ্য 
ছিল উসমানিদেরকে ইউরোপ থেকে উৎখাত করা বা দুর্বল করা। ১৯১৪ সালের ২৮ 
জুন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ফার্ডিনান্ড সার্বিয়া সফরে থাকাকালীন আততায়ির হাতে নিহত 
হয়। অস্ট্রিয়া তার হত্যাকারীকে (গ্রেফতার করে তাদের হাতে হস্তান্তরের দাবি জানায়। 
অপরদিকে সার্বিয়া ব্রিটেনের সাহায্য আবেদন করে। কয়েক দিনের মধ্যেই ছোট এই 
বিষয় একটি বিশ্বযুদ্ধে রূপ নেয় ৷ ব্রিটেন, রাশিয়া ও ফ্রান্স একজোট হয়ে যায়। অন্যদিকে 
অস্ট্রিয়া, জার্মানি ও উসমানিরা তাদের বিরোধী জোটে পরিণত হয়। জার্মানি বেলজিয়াম 
ও ফ্রান্সে হামলা করে। তাদের বাধা দেওয়ার জন্য বিটেন ও ফ্রান্স এক যৌথ বাহিনী 
তৈরি করে। জার্মানি ফ্রালে নিজের প্রতিরক্ষা-লাইনকে শক্ত করার জন্য মোর্চা দ্বারা এক 
প্রতিরোধ-লাইন তৈরি করে। এর বিপরীতে ব্রিটেন এবং ফ্রাসসও নিজ নিজ প্রতিরক্ষা-মোর্চা 
তৈরি করে ফেলে তাই এই যুদ্ধকে মোর্চার যুদ্ধ বা ট্রা্চ ওয়ারও বলা হয়। 























অপরদিকে ব্রিটেন ও ফ্রান্সের জন্য এটি ছিল এক সোনালি মুহূর্ত, যেখানে তারা উসমানিদের 
খতম করে উম্মতে মুসলিমার সমস্ত সম্পদ দখল করে নিতে পারবে। সেই সময় কিচেনার 
ছিল যুদ্ধমন্ত্রী এবং চার্চিল ছিল পরামর্শদাতা ও পরিকল্পনার দায়িত্বে ৷ ব্রিটেন ও ফ্রান্স তুর্কির 
ওপর সরাসরি হামলা করার ফয়সালা করে। কিন্তু মূল প্রশ্ন ছিল, ব্রিটেনের কাছে কি এত 
সামরিক শক্তি আছে, যার দ্বারা তারা যুদ্ধে লড়তে পারবে? জি, হ্যা। ব্রিটেনের কাছে 
পনেরো লক্ষ হিন্দুস্থানি সেনা ছিল, যার অর্ধেকই হিল মুসলিম । তারা হিন্দু ও শিখদের 
সাথে মিলে নিজেদের ভাই ও খিলাফতকে খতম করার জন্য ছিল পূর্ণ প্রস্তুত । 


প্রথম বিশ্বযুদ্ধ হিন্দুস্থান ও রয়েল ইন্ডিয়ান আমির ভুমিকা 


প্রথম বিশ্বযুদ্ধে বিটেন রয়েল ইন্ডিয়ান আর্মিকে এক্সপেডিশনারি ফোর্স বা দ্রুত আক্রমণকারী 
বাহিনী হিসেবে প্রস্তুত করে : 


* ব্রিটেনের প্রথম এক্সপেডিশনারি ফোর্স, যা রয়েল ইন্ডিয়ান আর্মির লাহোর ও মিরাঠি 
বাহিনী থেকে গঠিত ছিল। তারা প্রথমে ফ্রান্স যায় এবং সেখানে অনেক ক্ষতির শিকার 
হওয়ার পর তাদেরকে চতুর্থ এক্সপেডিশনারি ফোর্সের সাথে মিশর পাঠিয়ে দেওয়া হয় । 

* দ্বিতীয় এক্সপেডিশনারি ফোর্স, যা বেঙ্গালোর ব্রিগেড, সিকান্দারাবাদ ডিভিশন ও 
ইম্প্রেল সোর্স ব্রিগেড থেকে গঠিত হয়েছিল । তাদেরকে পূর্ব আফ্রিকা পাঠিয়ে দেওয়া 
হয়, যাতে সেখানের জার্মান বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে পারে। 




















\, 


কৌ বর্তমান বিশ্বব্যব্থা ২৩১ = 








তৃতীয় এক্সপেডিশনারি ফোর্স, যা ইম্প্রেল সোর্স ও পাঞ্জাব ব্যাটালিয়ন থেকে গঠিত 
ছিল। তাদেরকে উগান্ডা থেকে মোম্বাসা রেললাইন রক্ষার দায়িত্ব দেওয়া হয়। 


০ চতুর্থ এক্সপেডিশনারি ফোর্স, যা গ্রিস ডিভিশন থেকে গঠিত ছিল। জেনারেল টাউন 
মোডির নেতৃত্বে সাজানো হয়। যা মিরাঠি ও ইন্ডিয়ান ডিভিশন থেকে গঠিত ছিল। 
তাদের কাজ ছিল বাগদাদ বিজয় করা। 


ও পঞ্চম এক্সপেডিশনারি ফোর্স ঘোড়-সওয়ার ডিভিশন, মিরাঠ ও লাহোরের পদাতিক 
ডিভিশন থেকে গঠিত হয়েছিল, যাদের নেতৃত্ব ছিল জেনারেল এলেন বির হাতে। 
তাদের লক্ষ্য ছিল ফিলিস্তিন এবং শাম বিজয় করা । 


* ষষ্ঠ এক্সপেডিশনারি ফোর্স ইন্ডিয়ান ডিভিশন থেকে গঠিত হয়েছিল, তাদের লক্ষ্য ছিল 
সুয়েজ খালকে রক্ষা করা । 


সপ্তম এক্সপেডিশনারি ফোর্স, যা ২৯তম ইন্ডিয়ান ব্রিগেডের অন্তর্ভুক্ত ছিল, তারা 
গ্যালিপলি যুদ্ধে পরাজিত হয়ে মিশর ফিরে আসে । 














তুর্কি দখলে ব্রিটেনের পরিকল্পনা 


১৯১৫ সালে চার্চিল ব্রিটেনের প্রশাসনকে একটি পরিকল্পনা পত্র পাঠায়। যেখানে ব্রিটেনের 
সামুদ্রিক ও স্থল বাহিনীকে মর্মর সাগরে যৌথ হামলা করার পরামর্শ দেওয়া হয়। এই 
সেনাদের সেখানে নামিয়ে দেবে। তারপর মর্মর সাগরে প্রবেশ করে সাগরের অপর প্রান্ত 
দখল করবে এবং ইন্তাসুলকে ব্রিটেনের গোলার অধীনে নিয়ে আসবে। চার্টিলের ধারণা ছিল 
এর ফলে উসমানি হুকুমত যেকোনো মূল্যে সন্ধি করতে বাধ্য হবে কিন্তু যুদ্ধমন্ত্রী কিচেনার 
এই প্ন্যানকে এই বলে বাতিল করে যে, এখন ইউরোপের যেকোনো অঞ্চল থেকে সেনা 
সরানো অনেক ক্ষতিকর হবে। কিচেনার ও এডমিরাল জন ফিশারের অসম্মতির জবাবে 
চার্চিল পরামর্শ দেয় যে, যদি এটা সম্ভব না হয়, তাহলে স্থলপথে হামলার পরিবর্তে সংক্ষিপ্ত 
বাহিনী দিয়ে শুধু সমুদ্রপথে হামলা করা হবে; তবুও এই লক্ষ্য অর্জন করতে হবে। কিন্ত 
জন ফিশার এই প্র্যানের ব্যাপারেও অসম্মতি জানায় । সেই সময় হঠাৎ উসমানি সামুদ্রিক 
বাহিনীর একটি তারবার্তা তাদের হাতে পৌছায়, যেখানে গোলা-বারুদের কমতির 
অভিযোগ করে কেন্দ্রের কাছে সাহায্য চাওয়া হয়েছিল। এই তারবার্তা পাওয়ার পর জন 
ফিশারের কাছে এই প্ন্যানের সফলতার ব্যাপারে বিশ্বাস জন্ম নেয় এবং সে এই প্ল্যান 
বাস্তবায়নে প্রস্তুত হয়ে যায়। 


উনি ২৩২). ইতিহাসেরআরনায়. কৌ 





১৯১৫ সালের ১৫ মার্চ ১৬টি জাহাজের এক বহর এডমিরাল কার্ডনের নেতৃত্ব ব্রিটেন ও 
ফ্রান্সের সমুদ্রসীমা ও প্রশান্ত মহাসাগর থেকে তুর্কির দিকে রওয়ানা হয়। হামলার এক 
দিন পূর্বে কার্ডনের ম্তিষ্ে রোগ দেখা দেয়। তাই সে এই হামলার নেতৃত্ব তার সহকারী 
রোবেকের কাছে হস্তান্তর করে দেয়। ১৮ মার্চ এই বহর তুর্কির উপক্লীয় চৌকিগুলোর 
দিকে এগিয়ে যেতে থাকে, যেখানে প্রতিরক্ষার জন্য তুর্কি বাহিনী পানিতে মাইন বিছিয়ে 
রেখেছিল । রোবেক ভালোভাবেই জানত যে, এই মাইনগুলো বিছানো থাকবে । তাই সে 
সুড়ঙ্গ পরিষ্কারের আদেশ দেয়। সুড়ঙ্গ পরিষ্কারের কাজ শুরুর সাথে সাথে ইতালির একটি 
জাহাজ মাইনের সাথে টক্কর খেয়ে দুই মিনিটের মাঝে ডুবে যায়। জাহাজের ক্যান্টেন 
নিজেকে কামরায় আবদ্ধ করে ফেলেছিল, যার ফলে সম প্ল্যান এই জাহাজের সাথেই 
ডুবে যায় ৷ এ ছাড়া দুটি বিটেনি জাহাজ মাইনের আঘাত লেগে ডুবে যায়। আরও তিনটি 
জাহাজ যেখানে ব্রিটেনের একটি ও ফ্রান্সের দুটি ছিল__মাইনের সাথে টক্কর খেয়ে 
অকেজো হয়ে যায়। 








কয়েক মুহূর্তের মধ্যে মিত্র বাহিনীর ছয়টি জাহাজ ধ্বংসের ফলে রোবেকের তখন এই 
সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হয় যে, সে এই হামলা জারি রাখবে নাকি ফিরে যাবে? সে 
কমান্ডারের সাথে পরামর্শ করে । সে পরামর্শ দেয় যে, পেছনে ফিরে আসার পূর্বে কিছু 
সেনা শুকনো ভূমিতে নামিয়ে একদিকের এলাকা দখল করে নেওয়া উচিত। এই প্ল্যানকে 
তারবার্তার মাধ্যমে লন্ডন পাঠানো হয়। ফলে তাদের এমনটা করার অনুমতি দেওয়া হয়। 


চার্চিল পেছনে ফিরে আসার কঠিন বিরোধিতা করে, কেননা ইস্তাম্বুল তখন শুধু কয়েক 
ঘণ্টার দূরত্বে অবস্থিত ছিল। সে দ্বিতীয়বার হামলার পরামর্শ দেয়; কিন্তু জন ফিশার আবারও 
হামলা করতে অস্বীকার করে । যার ফলে ব্রিটেন ও ফ্রান্সের হামলা ব্যর্থ হয়ে যায়। 





তুকি বাহিনীর ুনয়জ খাল হামলা 


১৯১৫ সালের ১৫ জানুয়ারি উসমানিরা সিনাই মরুর দিক থেকে ব্রিটেনের দখলকৃত সুয়েজ 
খালে হামলার জন্য জামাল পাশার নেতৃত্বে এক বাহিনী পাঠায় । এই খাল ব্রিটেনের জন্য 
শাহরগের মতো ছিল । এই খালকে ব্রিটেন হিন্দুস্থান থেকে সম্পদ ও সামরিক সাহায্যের 
চলাচলের জন্য ব্যবহার করত। যদি এই রান্তাকে দখল করা যেত, তাহলে ব্রিটেন কঠিন 
আঘাতে ছিন্নভিন্ন হয়ে যেত ৷ জামাল পাশার নেতৃত্বে ১৫ হাজার সেনা সিনাই মরুতে শত 
মাইল সফর করে সুয়েজ খালের ওপর হামলার জন্য পৌছে। ২২ ফেব্রুয়ারি এই বাহিনী 
হামলা করে। জামাল পাশার মোকাবিলায় সুয়েজ খালের হিফাজতে থাকা বেলুচ রেজিমেন্ট 
এগিয়ে আসে, যা হিন্দুস্থানের ষষ্ঠ এক্সপেডিশনারি ফোর্স ও ইন্ডিয়ান বাহিনীর অংশ ছিল। 
ধারাবাহিক হামলা সত্তেও জামাল পাশা সুয়েজ খাল দখল করতে পারেনি। ফলে তাকে 
[নরায় মরুর দিকে ফিরে আসতে হয়। 











কৌ বর্তমান বিশ্বব্যবস্হা ২৩৩ 1: 








যুদ্ধের সাধারণ বিষয় হয়ে গিয়েছিল যে, ব্রিটেন অনেক কষ্টে সামরিক কোনো গুরুত্বপূর্ণ 
জায়গা দখলের কিছু দিন পরেই তুর্কি হামলা করে তা ফিরিয়ে নিত। এভাবেই লড়াই 
চলতে থাকে । 





১৯১৫ সালের ৬ আগস্ট ব্রিটেনের বাহিনী এনজ্যাক কোভের উত্তরে অবস্থিত সুভেলা বের 
ওপর শক্তিশালী বাহিনী দ্বারা হামলা করে । যদিও এই হামলা অনেক দ্রুত করা হয়েছিল; 
কিন্তু তারপরেও এই হামলা ব্যর্থ হয়। কিছু দিন পর মুস্তাফা কামালের নেতৃত্বে সুভেলা 
বের ওপর হামলা করে বিটিশ বাহিনীকে আধা মাইল সমুদ্রের ভেতর ঠেলে দেয়। তুর্কিরা 
আরও একবার সামরিক গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো দখল করে নেয় । ব্রিটিশ বাহিনী সংখ্যায় 
তাদের থেকে কয়েক গুণ কম সেনা বাহিনীর হাতে বারবার পরাজিত হচ্ছিল। গরমের 
মৌসুম পার হয়ে গিয়েছিল এবং শীতের মৌসুম চলে আসছিল । কিন্তু গ্যালিপলির ময়দান 
তখনও গরম ছিল। তুর্কিরা সামরিক গুরুত্বপূর্ণ সকল স্থান এমনভাবে দখল করে রেখেছিল, 
যেমনভাবে শুরু থেকেই ছিল। ব্রিটিশ বাহিনীতে অসুস্থতা মহামারির মতো ছড়িয়ে পড়তে 
থাকে । সেনাদের মধ্যে আমাশয় ও ডায়রিয়া রোগ অনেক বেড়ে যায় । হিন্দুদ্বান থেকে আসা 
৭ম এক্সপেডিশনারি ফোর্সকে গ্যালিপলিতে পাঠানো হয়েছিল, যাতে তারা সেখানে ফেঁসে 
যাওয়া বাহিনীর সাহায্য করতে সক্ষম হয় । কিন্তু এই বাহিনীকে অনেক ক্ষতি সন্মুখীন 
হওয়ার পর মিশর পাঠিয়ে দেওয়া হয়। 














১৯১৫ সালের পহেলা অক্টোবর লন্ডনে যুদ্ধ মন্ত্রণালয় থেকে হ্যামিলটনের কাছে পেছনে 
ফিরে আসার ব্যাপারে পরামর্শ চাওয়া হয়। তখন সে জবাব দেয়, পেছনে ফিরে আসা 
এতটাই ভয়ানক হবে যে, এর ফলে অর্ধেক বাহিনী ধ্বংস হয়ে যাবে । কয়েক দিন পর 
হ্যামিলটনের জায়গায় চার্লসকে নতুন কমান্ডার নির্ধারণ করা হয়। সে যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ 
করে রিপোর্ট পাঠায় এই বাহিনী লড়াইয়ের উপযুক্ত নেই এবং তাদেরকে এখনই যুদ্ধ থেকে 
বের করে আনতে হবে। নভেম্বরে যুদ্ধমন্ী স্বয়ং ময়দান পরিদর্শন করে পিছপা হওয়ার 
আদেশ জারি করে। ডিসেম্বরে ব্রিটিশ বাহিনী সামুদ্রিক জাহাজের মাধ্যমে পেছনে ফিরে 
আসার জন্য সওয়ার হওয়া শুরু হয়। এই পরাজয়ের পর চার্টিলকে সাজা হিসেবে সাধারণ 
সেনা বানিয়ে দেওয়া হয়। 


ইরাকে রিটেনের প্রথম হরমলা 


অপরদিকে ব্রিটিশ বাহিনী ১৯১৫ সালের এপ্রিলে জেনারেল টাউন শেডের নেতৃত্বে দজলার 
পাশ দিয়ে এগিয়ে যেতে থাকে। উদ্দেশ্য ছিল ইরাকের তেলক্ষেত্র দখল করা। মে মাস 
পর্যন্ত তারা তুর্কিদেরকে নদীর অপর পাশে আটকিয়ে রাখে। জেনারেল জন নিক্সন যে 
জেনারেল টাউন শেডের কমান্ডার ছিল, সে সেনা কম হওয়া সত্তেও টাউন শেডের কাছ 
থেকে অধিক বিজয়ের আশায় চাপ দিতে থাকে । তার দাবি ছিল, বছরের শেষ পর্যন্ত 
বাগদাদ বিজয় করে নেওয়া যাবে। সেপ্টেম্বরে টাউন শেডের বাহিনী 'কুতুল ইমারা'র ওপর 








কে বর্তমান বিশ্বব্যব্থা ২৩৫ |. 


যুদ্ধের সাধারণ বিষয় হয়ে গিয়েছিল যে, ব্রিটেন অনেক কষ্টে সামরিক কোনো গুরুত্বপূর্ণ 
জায়গা দখলের কিছু দিন পরেই তুর্কি হামলা করে তা ফিরিয়ে নিত। এভাবেই লড়াই 
চলতে থাকে । 











১৯১৫ সালের ৬ আগস্ট ব্রিটেনের বাহিনী এনজ্যাক কোভের উত্তরে অবস্থিত সুভেলা বের 
ওপর শক্তিশালী বাহিনী দ্বারা হামলা করে । যদিও এই হামলা অনেক দ্রুত করা হয়েছিল; 
কিন্তু তারপরেও এই হামলা ব্যর্থ হয়। কিছু দিন পর মুস্তাফা কামালের নেতৃত্বে সুভেলা 
বের ওপর হামলা করে ব্রিটিশ বাহিনীকে আধা মাইল সমুদ্রের ভেতর ঠেলে দেয়। তুর্কিরা 
আরও একবার সামরিক গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো দখল করে নেয়। ব্রিটিশ বাহিনী সংখ্যায় 
তাদের থেকে কয়েক গুণ কম সেনা বাহিনীর হাতে বারবার পরাজিত হচ্ছিল। গরমের 
মৌসুম পার হয়ে গিয়েছিল এবং শীতের মৌসুম চলে আসছিল । কিন্তু গ্যালিপলির ময়দান 
তখনও গরম ছিল । তুর্কিরা সামরিক গুরুত্বপূর্ণ সকল স্থান এমনভাবে দখল করে রেখেছিল, 
যেমনভাবে শুরু থেকেই ছিল। ব্রিটিশ বাহিনীতে অসুস্থতা মহামারির মতো ছড়িয়ে পড়তে 
থাকে । সেনাদের মধ্যে আমাশয় ও ডায়রিয়া রোগ অনেক বেড়ে যায়। হিন্দুস্থান থেকে আসা 
৭ম এক্সপেডিশনারি ফোর্সকে গ্যালিপলিতে পাঠানো হয়েছিল, যাতে তারা সেখানে ফেঁসে 
যাওয়া বাহিনীর সাহায্য করতে সক্ষম হয়। কিন্তু এই বাহিনীকে অনেক ক্ষতি সম্মুখীন 
হওয়ার পর মিশর পাঠিয়ে দেওয়া হয়। 











১৯১৫ সালের পহেলা অক্টোবর লন্ডনে যুদ্ধ মন্ত্রণালয় থেকে হ্যামিলটনের কাছে পেছনে 
ফিরে আসার ব্যাপারে পরামর্শ চাওয়া হয়। তখন সে জবাব দেয়, পেছনে ফিরে আসা 
এতটাই ভয়ানক হবে যে, এর ফলে অর্ধেক বাহিনী ধ্বংস হয়ে যাবে। কয়েক দিন পর 
হ্যামিলটনের জায়গায় চার্লসকে নতুন কমান্ডার নির্ধারণ করা হয়। সে যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ 
করে রিপোর্ট পাঠায় এই বাহিনী লড়াইয়ের উপযুক্ত নেই এবং তাদেরকে এখনই যুদ্ধ থেকে 
বের করে আনতে হবে । নভেম্বরে যুদ্ধমন্রী স্বয়ং ময়দান পরিদর্শন করে পিছপা হওয়ার 
আদেশ জারি করে। ডিসেম্বরে ব্রিটিশ বাহিনী সামুদ্রিক জাহাজের মাধ্যমে পেছনে ফিরে 
আসার জন্য সওয়ার হওয়া শুরু হয়। এই পরাজয়ের পর চার্টিলকে সাজা হিসেবে সাধারণ 
সেনা বানিয়ে দেওয়া হয়। 


ইরাকে বিটেনের প্রথম শ্রামলা 


অপরদিকে ব্রিটিশ বাহিনী ১৯১৫ সালের এপ্রিলে জেনারেল টাউন শেডের নেতৃত্বে দজলার 
পাশ দিয়ে এগিয়ে যেতে থাকে । উদ্দেশ্য ছিল ইরাকের তেলক্ষেত্র দখল করা । মে মাস 
পর্যন্ত তারা তুর্কিদেরকে নদীর অপর পাশে আটকিয়ে রাখে। জেনারেল জন নিক্সন যে 
জেনারেল টাউন শেডের কমান্ডার ছিল, সে সেনা কম হওয়া সত্তেও টাউন শেডের কাছ 
থেকে অধিক বিজয়ের আশায় চাপ দিতে থাকে । তার দাবি ছিল, বছরের শেষ পর্যন্ত 
বাগদাদ বিজয় করে নেওয়া যাবে। সেপ্টেম্বরে টাউন শেডের বাহিনী 'কুতুল ইমারা'র ওপর 














॥ 


কে বর্তমান বিশ্বব্যবস্থা : ২৩৫ 1: 











হামলা করে এবং সন্ধ্যার পূর্বেই শহর বিজয় করে নেয়। টাউন শেডের সাথে হিন্দুস্থান 
থেকে আসা ৪র্থ এক্সপেডিশনারি বাহিনীও ছিল। জেনারেল নিক্সন শুধু এতটুকু বিজয়ে 
আশ্বস্ত হয়নি, সে আরও অধিক সামনে আগানোর জন্য চাপ দেয়। ফলে টাউন শেড ১১ 
হাজার সেনা নিয়ে টিজেফন আর্চের দিকে এগিয়ে যায়। 


টিজেফন শহরে নুরুদ্দিন পাশার নেতৃত্বে ২০ হাজার তুর্কি সেনা তার মোকাবিলা করে । 
টিজেফনের লড়াই চার দিন ও চার রাত চলমান থাকে; কিন্তু জেনারেল টাউন শেড 
তুর্কিদের পরাজিত করতে ব্যর্থ হয়ে কুতুল ইমারাতে ফিরে আসে । তুর্কি বাহিনী তাদের 
পিছু ধাওয়া করে চার দিন পর কুতুল ইমারা অবরোধ করে নেয়। টাউন শেডের কাছে অস্ত 
ও রসদের ভান্ডার ছিল, তাই সে লড়াই চালিয়ে যাওয়ার ফয়সালা করে । ইরাকের কুতুল 
ইমারা অঞ্চলে টাউন শেডের তেরো হাজার সেনা তুর্কিদের ঘেরাওয়ে ছিল। তুর্কিরা এক 
শক্তিশালী সামরিক বাহিনী কুতুল ইমারার জন্য একত্রিত করেছিল। সেই সময় ইস্তাম্বল 
থেকে জার্মানির ফিল্ড মার্শাল ভন ডার গোল্টস গল (Colmar von der Goltz) ইরাকে 
ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্বের জন্য পৌছায়। তার কর্মপদ্ধতি ছিল, শত্রুকে অবরোধ 
করে তাদেরকে হাতিয়ার ফেলে দিতে বাধ্য করা। তাই তারা ব্রিটেনের বাহিনীর ওপর 
অবরোধ কঠিন করতে থাকে । 























জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এফ.জে.এলমারের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী বাইর থেকে 
তুর্কিদের অবরোধকে ভেঙে দেওয়ার জন্য কঠিন আক্রমণ চালায় । কিন্তু তাদের সমস্ত চেষ্টা 
ব্যর্থ হয়। এই সময় টাউন শেডের অবরুদ্ধ বাহিনীর কাছে রসদ ও অস্ত্রের ভান্ডার খতম 
হওয়া শুরু করে। জেনারেল এলমারষ্* দজলার নদীপথে নৌকার মাধ্যমে রসদ পৌছানোর 
চেষ্টা করে। চাদনি রাতে একটি নৌকা দজলাতে রওয়ানা হয়; কিন্তু এটি খুব দ্রুতই নদীতে 
থাকা তুর্কিদের হাতে আটক হয়ে যায়। স্পষ্ট পরাজয়ের প্রভাব দেখে ১৯১৫ সালের ২৭ 
এপ্রিলে ব্রিটিশ বাহিনী তাদের তোপগুলো ধ্বংস করা শুরু করে; যাতে তা তুর্কিদের হস্তগত 
না হয়। 


























২৯ এপ্রিল তেরো হাজার ব্রিটিশ ও হিন্দুছ্ানি বাহিনী তাদের কমান্ডারসহ তুর্কিদের সামনে 
হাতিয়ার ফেলে দেয়। এই যুদ্ধে ব্রিটেনের ক্ষতি অনুমানের জন্য এতটুকু জানাই যথেষ্ট 
যে, টাউন শেডের তেরো হাজার বাহিনীকে বন্দী করা ছাড়াও অবরোধকে ভাঙার চেষ্টায় 
এলমারের ২৩ হাজার সেনা নিহত হয়। এই যুদ্ধের ফলে বিটেনে মাতম শুরু হয়ে যায়। 
জানত অবশ্যই ব্রিটিশ বাহিনী বাগদাদ বিজয়ের জন্য আবারও চেষ্টা করবে। 





৪৯. পরিচয়ে অস্পষ্টতা আছে। 


এ ২৩৬ ইতিহাসের আয়নায় কে 





ইরাকে হিট্েলের দ্বিতীয় হামলা 


বানিয়ে দিয়েছিল। ১৯১৬ সালের ডিসেম্বরে নির্বাচনে জনগণ ডেভিড জর্জকে প্রধানমন্ত্রী 
বানায়। জর্জ ছিল মুসলিমদের কঠিন শক্র। সে উসমানিদের ধ্বংস করাকে নিজের মূল 
লক্ষ্য বানিয়ে নেয়। ইরাকের পরাজয় থেকে শিক্ষা নিয়ে ব্রিটেনের যুদ্ধ-মন্ত্রণালয় বিটেনের 
বাহিনীকে নতুনভাবে সজ্জিত করে এবং জেনারেল 'পার্সিলেক'কে ইরাকের যুদ্ধক্ষেত্রে 
কমান্ডার নির্ধারণ করে। পার্সিলেকের এক লক্ষের বাহিনীর দুই-তৃতীয়াংশ সদস্য ছিল 
হিন্দুস্থানি সেনা । সে জেনারেল স্টেনলে মোডিকে বাগদাদ বিজয়ের আদেশ দেয়। মোডির 
সাথে হিন্দুস্থানে ৪র্থ এক্সপেডিশনারি ফোর্স ছিল। এই বাহিনী ষষ্ঠ ইন্ডিয়ান ডিভিশন থেকে 
গঠিত ছিল। ১৯১৭ সালের জানুয়ারিতে তারা কুতুল ইমারা হামলা করে অবরোধ করে 
নেয়। তুর্কিরা বাগদাদের দিকে পিছপা হয়ে যায়। যার ফলে ব্রিটেনের বাহিনী দ্বিতীয়বার 
কুতুল ইমারা দখল করে নেয় । মোভি তুর্কিদের পিছু ধাওয়া করে এবং তাদেরকে বাগদাদের 
উত্তর দিকে নিয়ে যায়। যার ফলে বাগদাদের প্রতিরক্ষা ভেঙে যায়। ১১ মার্চ মোডি কোনো 
ধরনের যুদ্ধ ছাড়াই বাগদাদ দখল করে নেয় । 


১৯১৪ সালের ডিসেম্বরে উসমানি বাহিনী ককেশাশের দিকে আগানো শুরু করে, যা আগ 
থেকেই রাশিয়া দখল করে রেখেছিল । তুর্কিরা চাচ্ছিল রাশিয়াকে সেখান থেকে হটিয়ে 
দেবে। কিন্তু বরফাবৃত অঞ্চলে তুর্কিদের অবস্থা অনেক নাজুক হয়ে যায়। ১৯১৫ সালের 
জানুয়ারিতে তুর্কিরা অগণিত লাশ পেছনে ফেলে পিছু হটে আসে । ফলে কাফকাজ অঞ্চল 
রাশিয়ানদের জন্য নিরাপদ ও উসমানিদের জন্য বিপজ্জনক হয়ে যায়। ১৯১৫ সালের মে 
মাসে রাশিয়া এরজুরাম শহরের দিকে এগিয়ে যেতে থাকে । সেখানে জেনারেল নিকোলাই 
এর আশি হাজারের সেনাবাহিনী ভান শহর বিজয়ের পর মাশ শহরের দিকে এগিয়ে যেতে 
থাকে । এই যুদ্ধক্ষেত্রে পায় ৮৫ হাজার তুর্কি সেনা প্রতিরোধ করে। কিন্তু তাদের কাছে 
অস্ত্র ও রসদের ভান্ডার অনেক কম ছিল। এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত-মুহূর্তে অস্ত্র ও রসদ 
পৌছানো অনেক কঠিন ছিল। কেননা সড়ক ও রেললাইনগুলো অপূর্ণাঙ্গ ছিল। ইরাক 
থেকে গ্যালিপলি পর্যন্ত বাহিনী যাওয়া তো সহজ ছিল; কিন্তু গ্যালিপলি থেকে পূর্ব যুদ্ধক্ষেত্র 
পর্যন্ত পৌছার জন্য ৬-৮ সপ্তাহ লাগত। এত বিপদ সত্বেও তুর্কিরা রাশিয়ার বিরুদ্ধে কঠিন 
আক্রমণ চালায় এবং তাদের বিজিত এলাকাগুলো ফিরিয়ে নিয়ে আসে। 





























এই যুদ্ধে দুই পক্ষেরই জান ও সম্পদের অনেক বেশি ক্ষতি হয়। এই অবস্থা দেখে রাশিয়ার 
জার ১৯১৫ সালে কাফকাজ যুদ্ধক্ষেত্রে নিজ চাচা গ্রান্ড ডিউক নিকোলাসকে পাঠায়। যুদ্ধের 
অবছ্থা দেখে সে এক বছর পর্যন্ত যুদ্ধ না করার আদেশ দেয় । এই সময় সে পরবর্তী যুদ্ধের 





কে বর্তমান বিশ্বব্যব্থা ২৩৭ 1.7 





জন্য প্রস্তুতিতে ব্যস্ত থাকে । ১৯১৬ সালে সে দ্বিতীয়বার যুদ্ধ শুরু করে এবং তুর্কিদের আস্তে 
আস্তে পরাজিত করে সামনে এগিয়ে যেতে থাকে৷ তুর্কিরা পিছু হটে এরজুরাম কেল্লাতে 
অবরুদ্ধ হয়ে পড়ে । ১৯১৬ সালের ফেব্রুয়ারি মাসে এরজুরাম কেল্লাও তুর্কিদের হাত থেকে 
ছুটে যায়। এরজুরাম কেল্লার পতন ছিল তুর্কিদের জন্য অনেক বড় ধাক্কা । এই খবর কয়েক 
মাস পর্যন্ত সুলতানকেও জানানো হয়নি । আগস্ট পর্যন্ত এই বাহিনী উসমানিদের অনেক 
এলাকা দখলে নিয়ে নেয় । এই যুদ্ধে তুর্কির দ্বিতীয় ও তৃতীয় বাহিনী রাশিয়ার হাতে অনেক 
আর্থিক ও দৈহিক ক্ষতির সম্মুখীন হয়। 


তাঙ্কে শাইখুল হিন্দ 


প্রথম বিশ্বযুদ্ধে একদিকে ফ্রাস, রাশিয়া ও ব্রিটেন মিলে উসমানিদের পতনের চক্রান্ত 
করছিল । তখন অপরদিকে শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান এ হিন্দুদ্থানে ইংরেজ 
বাহিনীর ওপর কঠিন হামলার জন্য প্রস্তুতি নিতে থাকেন। তিনি জানতেন প্রথম বিশ্বযুদ্ধে 
ব্রিটেনের শক্তির উৎস হিন্দুস্থান । তাই তার পরিকল্পনা ছিল আফগান শাসক ও কাবায়েলি 
জনগণকে সাথে নিয়ে জিহাদ করে হিন্দুস্থান থেকে ইংরেজদের হুকুমত খতম করে 
দেবেন । যদি হিন্দুছ্ছানে বিটেন পরাজিত হয়, তাহলে তারা প্রথম বিশ্বযুদ্ধে উসমানিদের 
বিরুদ্ধে টিকতে পারবে না। এই পরিকল্পনা সফলতা লাভের জন্য আবশ্যক ছিল, প্রথমত 
উসমানিদের কাছ থেকে ফতোয়া বা অনুমতিনামা এনে আফগান আমির হাবিবুল্লাহকে 
জিহাদের জন্য বের হতে বলা । দ্বিতীয়ত কাবায়েলি উলামা ও মুজাহিদদের জিহাদের জন্য 
প্রস্তুত করা । তৃতীয়ত হিন্দুস্থানের বাহিনীতে থাকা মুসলিম সেনাদেরকে এই কথা জানানো 
যে, ইংরেজদের সাথে মিলে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করা কুফুরি। এই ক্ষেত্রে মৃত 
ব্যক্তি সরাসরি কাফির ও জাহান্নামি। 


মুজাহিদ ও কাবায়েলিদের মাঝে যেই সম্পর্ক ছিল, তার ফলে তারা সবাই প্রস্তুত ছিল। 
এভাবে শাইখুল হিন্দের আন্দোলনের মধ্যে জিহাদি বৃক্ষের সমস্ত শাখা একত্রিত হয়ে যায়। 
উত্তর কাবায়েল, বাজুর, মেহমান্দ ও আফ্রিদি এলাকা হাজি সাহেব তারাংজায়ির নেতৃত্বে 
এবং দক্ষিণ কাবায়েল ওয়াজিরিস্তানের শাহজাদা ফজলুদ্দিনের নেতৃত্বে একত্রিত ছিল। 
১৯১৫ সালে শাইখুল হিন্দ মাওলানা উবাইদুল্লাহ সিন্ধিকে আমির হাবিবুল্লাহর কাছে পাঠান 
এবং নিজে হিজাজের গভর্নর গালিব পাশার সাথে সাক্ষাতের জন্য মক্কার দিকে রওয়ানা 
হন। যাতে উসমানিদের পক্ষ থেকে জিহাদ শুরু করার অনুমতি অর্জন করা যায়। 



































মাওলানা উবাইদুল্লাহ সিন্ধি ১৯১৫ সালের অক্টোবরে কাবুল পৌছান এবং আফগান আমির 
হাবিবুল্লাহকে হিন্দুহথানে জিহাদের আহ্বান জানান। আমির হাবিবুল্লাহ ছিল ইংরেজদের 
রক্ষাকারী । কিন্তু সে তা প্রকাশ করতে পারত না। কেননা তার ভাই ও নায়িবে আমির 
নাসরুল্লাহ ইংরেজ-বিরোধী ছিল এবং আফগানের পুরো জাতি ইংরেজদের বিরুদ্ধে 
জিহাদের জন্য প্রস্তুত ছিল । আমির হাবিবুল্লাহ যখন এই কাজের জন্য আহলে শুরার পরামর্শ 











২1 ২৩৮ ৷ ইতিহাসের আয়নায় ক 


চায়, তখন সমস্ত সদস্য জিহাদের পক্ষে রায় দেয়, ফলে হাবিবুল্লাহ সামনে সমর্থন করা 
ছাড়া কোনো পথ অবশিষ্ট থাকেনি। 


হাবিবুল্লাহ তার দুটি চেহারা বানিয়ে নিয়েছিল। একটি ইংরেজদের দেখানোর জন্য, যা 
ছিল তার আসল চেহারা, দ্বিতীয়টি জিহাদি চেহারা, যা জনগণ ও মুজাহিদদের দেখানোর 
জন্য। সে ইংরেজদের কাছে এই কথা স্পষ্ট করেছিল যে, সে জনগণ ও মুজাহিদদেরকে 
বাধা দিতে পারবে না ৷ কেননা, প্রথম বিশ্বযুদ্ধের ফলে সবাই ইংরেজদের বিরুদ্ধে জিহাদের 
জন্য তৈরি ছিল। কিন্তু সে ইংরেজদের এতটুকু গোলামি করতে সক্ষম ছিল যে, জনগণ 
ও মুজাহিদদের এই কার্যক্রমকে ধীর করে দেবে বা তাদের পথে বাধা তৈরি করবে, 
যাতে ইংরেজদের উসমানিদের বিরুদ্ধে যুদ্ধে কোনো সমস্যা না হয়। ইংরেজরা তার এই 
চক্রান্তের সাথে সহমত পোষণ করে। হাবিবুল্লাহ সরাসরি জিহাদের বিরোধিতা না করে 
বলে, ‘জিহাদের জন্য আমির ও বাইআতের প্রয়োজন । তাই যারাই জিহাদ করতে চায়, 
তারা যেন আমির নাসরুল্লাহর কাছে দরখাস্ত করে।" অপরদিকে সে বাহানা বানায় যে, 
রাশিয়ার পক্ষ থেকে আক্রমণের ভয় রয়েছে, যা থেকে নিশ্চিন্ত হওয়া ব্যতীত ইংরেজদের 
বিরুদ্ধ জিহাদ সম্ভব নয়। হাবিবুল্লাহর এই বাহানায় আফগান জনগণ প্রভাবিত হয়ে যায়। 
কিন্তু কাবায়েলি এলাকাতে জিহাদের আগুন প্রজ্বলিত হতে থাকে। শাহজাদা ফজলুদ্দিন 
ও হাজি সাহেব তারাংজায়ি ময়দানে নেমে আসার জন্য কার্যক্রম চালিয়ে যেতে থাকেন। 



































যখন শাইখুল হিন্দ মাহমুদ হাসান &৯ গালিব পাশা থেকে আফগান, কাবায়েলি ও হিন্দুস্থানের 
মুসলিমদের নামে ইংরেজদের বিরুদ্ধে জিহাদের অনুমতি এবং ফতোয়া নিয়ে হিন্দুস্থানের 
দিকে রওয়ানা হন, তখন হিজাজে শরিফ হুসাইনের বিদবোহ শুরু হয়ে গিয়েছিল। শরিফ 
হুসাইন শাইখুল হিন্দ মাওলানা হুসাইন আহমাদ মাদানি ৯ ও তাদের সাথিদের গ্রেফতার 
করে ইংরেজদের হাতে সোপর্দ করে দেয়। ইংরেজরা তাদেরকে মাল্টার দ্বীপে পাঠিয়ে 
দেয়। সেখান থেকে তারা ১৯২০ সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর মুক্তি পান। মুক্তির 
কয়েক মাস পরেই শাইখুল হিন্দ ইনতিকাল করেন। শাইখুল হিন্দের গ্রেফতারির ফলে 
জিহাদি আন্দোলনের বিশাল ক্ষতি হয়েছিল এবং এই কার্যক্রম ব্যর্থ হয়ে গিয়েছিল । কিন্তু 
তা সত্তেও তার কার্যক্রম হিন্দুস্থান ও আফগানে বিশাল প্রভাব ফেলেছিল। যার আলোচনা 
আমরা উপযুক্ত স্থানে করব। 


ফিলিষ্চিনে রিটেনের হামলা 


গ্যালিপলি ও কুতুল ইমারাতে (উসমানিদের) কঠিন পরাজয়ের পর ব্রিটিশ বাহিনী পরিকল্পনা 
করে যে, তারা এখন মিশর থেকে গিয়ে ফিলিস্তিনে হামলা করবে। এই বাহিনীর নেতৃত্বে 
ছিল জেনারেল আর্চিবান্ড মোডির হাতে । এই হামলার পূর্বে জেনারেল মোডি হাজারো সেনা 
ও মিশরি শ্রমিকের সাহায্যে এক ফুট প্রস্থ পানির পাইপলাইন বিছায় এবং তার সাথে সাথে 
রেললাইন বিছানোর কাজ শুরু করে। এই সব কাজ জেনারেল মোডি ছয় মাসে শেষ করে। 




















কে বর্তমান বিশ্ব্াবস্থা ২৩৯] 








যার ফলে ব্রিটিশ বাহিনী যুদ্ধের জন্য পূর্ণভাবে প্রস্তুত হয়ে যায়। উসমানিদের চতুর্থ বাহিনী 
ব্রিটেনের এই হামলাকে বাধা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। জেনারেল মোডির সাথে হিন্দুস্থানি 
পঞ্চম এক্সপেডিশনারি ফোর্সও ছিল। এই বাহিনী আজকের পাকিস্তানের ঘোড়-সওয়ার 
রেজিমেন্টের অন্তর্ভুক্ত 


জেনারেল মোডি গাজা দখলের সিদ্ধান্ত নেয়। সে জেনারেল চার্লস ডোবেলকে আদেশ দেয়, 
যাতে গাজার ওপর হামলা করে । ডোবেলের কাছে উপযুক্ত সামরিক শক্তি ছিল। বিশেষ 
করে তার সাথে মরুতে যুদ্ধের সক্ষমতা রাখে, এমন ঘোড়-সওয়ার বাহিনী ছিল। কিন্তু এই 
ঘোড়-সওয়ার বাহিনীর সাথে দশ হাজার ঘোড়াও ছিল, যেগুলোর পান করার জন্য পানির 
দরকার ছিল। আর পানির ভান্ডার ছিল গাজার । তাই তার পরিকল্পনার সফলতা গাজার 
পানির উৎ্সগুলোর সাথে সম্পৃক্ত ছিল। ১৯১৭ সালে বসন্তের মৌসুমের শুরুতে জেনারেল 
মোডি নিজ বাহিনীর বড় অংশ গাজা বিজয়ের জন্য পাঠায় । উসমানিরাও শিবা লেক থেকে 
গাজা পর্যন্ত প্রতিরক্ষা-মোর্চা তৈরি করে। ব্রিটিশ বাহিনী এই প্রতিরক্ষা-লাইনকে ভাঙার 
চেষ্টায় যুদ্ধের একসময় গাজাকে পূর্ণভাবে অবরোধ করে নেয়। তখন উসমানি বাহিনী গাজা 
থেকে বের হয়ে বিটেনের ঘোড়-সওয়ার বাহিনীর ওপর আক্রমণের জন্য এগিয়ে আসে; কিন্তু 
জেনারেল মোডি তাদের নিয়ে পেছনে ফিরে আসে । ঘোড় সওয়ার বাহিনীর সাহায্য থেকে 
বঞ্চিত হয়ে ব্রিটিশ পদাতিক বাহিনী তুর্কি বাহিনীর হামলায় পিছপা হতে বাধ্য হয়। 


১৯১৮ সালের ১৭ এপ্রিল জেনারেল মোডি গাজার ওপর দ্বিতীয় হামলা করে, যার জবাবে 
তুর্কি বাহিনী কঠিনভাবে লড়াই করে। তাদের বাহিনী এক মোর্চা থেকে অপর মোর্চাতে 
ছুটাছুটি করে যুদ্ধ করে এবং ইংরেজদের হামলাকে ব্যর্থ করে দেয়। তুর্কিদের এই জবাবি 
হামলার ফলে ব্রিটেনের বাহিনী পিছপা হতে বাধ্য হয়। এই ব্যর্থতার ফলে জেনারেল 
মোডিকে পরিবর্তন করে ইউরোপের যুদ্ধক্ষেত্র থেকে জেনারেল এলেনবি'কে এই যুদ্ধ 
ক্ষেত্রে পাঠানো হয় । এলেনবি পুরো গরমকাল যুদ্ধপ্রস্ততির মধ্যে ব্যস্ত থাকে। 


১৯১৭ সালে অক্টোবর মাসে এলেনবি গাজার ওপর তৃতীয় হামলা করে। ১৯১৭ সালের 
৩১ অক্টোবর ব্রিটিশ বাহিনী গাজায় পৌছে যায়। এই বাহিনী একই সাথে গাজা ও শিবাহ 
লেকের ওপর হামলা করে। এলেনবি'র পরিকল্পনা ছিল দুই দিকে তুর্কিদের ব্যস্ত রেখে 
প্রথমে শিবাহ লেক দখল করে নেবে । অতঃপর দুই শক্তি একত্রিত করে গাজা দখল করে 
নেবে। তার এই প্ল্যান সফল হয়েছিল এবং শিবাহ লেক বিজয় হয়ে যায় । কিন্তু তারা যখন 
গাজার ওপর হামলা করে, তখন তুর্কি বাহিনী চরম সাহসিকতার দৃষ্টান্ত পেশ করে । গাজার 
মুজাহিদরা নয় মাস সর্বোচ্চ বাহাদুরির সাথে তাদের থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী 




















২৪০: ইতিহাসের আয়নায় কি 





বাহিনীর মোকাবিলা করে । সর্বশেষে রসদ ও অস্ত্রের কমতির ফলে তারা পিছপা হতে বাধ্য 
হয়। যার ফলে গাজা ব্রিটেনের দখলে চলে যায়। 


এলেনবি'র মূল লক্ষ্য ছিল বাইতুল মাকদিস, যা মুসলিমদের প্রথম কিবলা ও সুলতান 
সালাউদ্দিনের সময় থেকে তখন পর্যন্ত ৭৪০ বছর মুসলিমদের নিয়ন্ত্রণে ছিল। ব্রিটেনের 
কট্টর প্রধানমন্ত্রী লর্ড জর্জ এলেনবিকে আদেশ দেয়; যাতে জেরুজালেমকে যেকোনো মূল্যে 
খ্রিষ্টানদের ‘বড় দিন’ আসার পূর্বেই বিজয় করে নেয়, যাতে জাতিকে ইদে এই সুসংবাদ 
দিতে গারে। খ্রিষ্টান এতিহাসিকরা লিখে, এই যুদ্ধ মূলত ক্রুসেড যুদ্ধ ছিল। কিন্তু যেহেতু 
এলেনবি'র সাথে হিন্দুস্থান থেকে আসা মুসলিম সেনারাও ছিল, তাই সে এই যুদ্ধকে ক্রুসেড 
যুদ্ধ বলা থেকে বিরত থাকে । কিন্তু খ্রিষ্টান সেনারা এটাকে ক্রুসেড যুদ্ধই মনে করত। ১৯১৭ 
সালের ৭ ডিসেম্বর এলেনবি বাইতুল মাকদিসে হামলা করে, যেখানে মাত্র ১৫ হাজার তুর্কি 
সেনা তাদের থেকে কয়েক গুণ বড় বাহিনীর মোকাবিলা করে। কিন্তু তারা দ্রুতই পরাজিত 
হয়ে পিছু হটতে বাধ্য হয় । যার ফলে উসমানিদের চারশ বছরের ক্ষমতা শেষ হয়ে বাইতুল 
মাকদিস খ্রিষ্টানদের হাতে চলে যায়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) 


মুমলিম উল্মাহর গাদ্দার 


এই পরাজয়ের পরেও ব্রিটেন এবং তার মিত্রা জানত যে, মুসলিমদের মধ্যে তখনও 
এতটুকু শক্তি ছিল যে, তারা যেকোনো মুহুর্তে আবার উঠে দাঁড়িয়ে নিজেদের দখলকৃত 
জায়গাগুলো ফিরিয়ে নেওয়ার সক্ষমতা রাখে । ঠিক সেই সময় ব্রিটেন ও তাদের মিত্র- 
শক্তিরা তিনটি বড় ধাক্কা খায়। 











প্রথমটি ছিল রাশিয়া, যেখানে জারদের হুকুমত ছিল এবং যে ব্রিটেনের মিত্রও ছিল। 
সেখানে হঠাৎ সমাজতন্ত্রের বিপ্লব শুরু হয়। এই বিপ্লবের নেতৃত্ব ছিল ভ্লাদিমির লেলিনের 
হাতে সে ক্ষমতায় আসার সাথে সাথে জার্মানি ও উসমানিদের সাথে নিরাপত্তা-চুক্তি করে 
নেয়। যার ফলে এই দুই রাষ্ট্র এক বড় শত্রুর হাত থেকে পূর্ণভাবে মুক্ত হয়ে তাদের সমস্ত 
শক্তি বিটেন ও ফ্রান্সের দিকে নিবদ্ধ করে। 


দ্বিতীয়টি ছিল আমেরিকা, যারা যুদ্ধে ব্রিটেনের সাথে মিলিত হওয়ার ওয়াদা করেছিল; কিন্তু 
তারা তখনও পর্যন্ত যুদ্ধে অবতরণ করেনি । 


তীয়টি ছিল, তারা জানতে পারে যে, জার্মানি ১৯১৮ সালে ইউরোপের যুদ্ধক্ষেত্রে বড় 
[মলার প্রস্তুতি নিচ্ছে। 


এই তিনটি ধাক্কা সামাল দেওয়ার জন্য ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এলেনবিকে আদেশ 
দেয়, যাতে সে তার সব অতিরিক্ত অস্ত্র ও সেনা এই মুহূর্তে ইউরোপের যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে 
দেয়। যার ফলে এলেনবি এশিয়াতে তার বিজয়ের ধারা জারি রাখার সক্ষমতা হারিয়ে 





A AG 














ফেলে । কারণ ধারাবাহিকতা জারি রাখার জন্য তার সেনা প্রয়োজন ছিল । কিন্তু ব্রিটেনের 
অধিকাংশ সেনা তখন ইউরোপের যুদ্ধক্ষেত্রে ব্যস্ত ছিল। এলেনবি বিজয়কে আরও এগিয়ে 
নেওয়ার জন্য একটি কৌশল অবলম্বন করে এবং মুসলিমদের মধ্য থেকেই গাদ্দার তৈরি 
করার চেষ্টা করে। 


“শরিফ হুসাইন’ ছিল হিজাজের কাবায়েলি সর্দার ও আরব জাতীয়তাবাদের আহ্বায়ক । 
ব্রিটেনের গোপন এজেন্সি তার সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করে এবং সে এই শর্তে ব্রিটেনের সাথে 
অংশ নিতে প্রস্তুত হয় যে, যুদ্ধের পর ব্রিটেন আরবদের জন্য আলাদা সাম্রাজ্য প্রতিষ্ঠায় 
সাহায্য করবে । ব্রিটেন সমর্থন প্রকাশ করে, যদিও এই সবই ছিল মিথ্যা ৷ বিটেন শুধুই 
উসমানিদেরকে পতনের চক্রান্তে লিপ্ত ছিল এবং মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব প্রতিষ্ঠায় ব্যস্ত 
ছিল । সেনা ঘাটতির ফলে তখন কিছু সময়ের জন্য আরব কাবিলাগুলোর সাহায্য প্রয়োজন 
ছিল। আরব কবিলাগুলোকে এই এই মিথ্যা আশ্বাসে উসমানিদের বিরুদ্ধে বিদ্রোহের জন্য 
প্রস্তুত করে তোলে। যেহেতু তাদের কাছে কোনো সুশৃঙ্খল নেতৃত্ব ছিল না, তাই এলেনবি 
এডওয়ার্ড লরেসকে এই কাজের দায়িত্ব দেয়। লরেস এসে আরবের সামরিক বিদ্রোহকে 
সংগঠিত করে । অপরদিকে শরিফ হুসাইনের ছেলে ফয়সাল নেতৃত্বের ঘাটতি পূরণ করে। 

















লরেল বিদ্রোহের জন্য অস্ত্র ও স্বর্ণ সাপ্লাই দেয়। লরেন্স ও ফয়সাল গোপনে সাক্ষাৎ 
করছিল এবং এই দুজন মিলে আরব-বিশ্বে উসমানিদের ক্ষমতা নিঃ্শেষের পরিকল্পনা 
প্রস্তুত করছিল। তাদের প্যান ছিল যে, আরব কবিলাগুলো উসমানিদের সামরিক ঘাটিতে 
হামলার পরিবর্তে উসমানিদের বিরুদ্ধে ‘আঘাত করো ও পলায়ন করো’ এই নীতিতে যুদ্ধ 
শুরু করবে। তাদের দ্বিতীয় প্ল্যান ছিল মদিনা থেকে দামেস্ক পর্যন্ত রেললাইনকে উড়িয়ে 
দেওয়া, যা ফিলিস্তিনের যুদ্ধের জন্য শাহরগের মতো ছিল । ১৯১৭ সালের ৭ জুলাই আরব 
গেরিলা বিদোহীরা লোহিত সাগরে উসমানিদের একটি গুরুত্বপূর্ণ বন্দর আকাবা দখল করে 
নেয়। এটা ব্রিটেনের জন্য এমন এক সফলতা ছিল, যা ব্রিটিশ জেনারেল স্বপ্নেও কল্পনা 
করেনি। আকাবা দখলের পর লরেন্স এলেনবির সাথে সাক্ষাতে মিশরে যায় এবং সেই 
সাক্ষাতে এলেনবি লরেন্সকে আরও অধিক স্বর্ণ ও অস্ত্রের প্রতিশ্রুতি দেয়। ১৯১৭ থেকে 
১৯১৮ সাল পর্যন্ত এই আরব বিদ্রোহ উসমানিদেরকে তাদের ৩০ হাজার সেনাকে যুদ্ধ 
থেকে ফিরিয়ে এনে এই বিদ্রোহ দমানোর কাজে ব্যবহার করতে বাধ্য করে। আর এটাই 
ছিল বিদোহ থেকে অর্জিত ব্রিটেনের সবচেয়ে বড় সফলতা । 





























আরব বিদ্রোহীদের এই সফলতার ফলে এলেনবির জন্য স্বল্প সেনা নিয়ে দামেস্ক বিজয় 
করে নেওয়া সম্ভব হয়েছিল। ১৯১৮ সালে ডিসেম্বরে এলেনবি দামেক্ষে হামলার প্রস্তুতি 
নেয়। এলেনবি এই হামলা শুরু করার পর আরব বিদ্রোহীরা সাহায্যের জন্য মদিনা 
থেকে দামেক্ষের রেললাইনের চার মাইল লোহার পাত বারুদের সাহায্যে উড়িয়ে দেয়। 
এই হামলার ফলে উসমানিদের যুদ্ধের সক্ষমতা অনেক কমে যায় এবং তাদের পক্ষে 
দামেক্ষের প্রতিরক্ষা অসম্ভব হয়ে যায়। যত সময় পার হচ্ছিল এই বিদ্রোহের শক্তি ততই 





ক 





বৃদ্ধি পাচ্ছিল। এতিহাসিকরা লিখেছে যে, আরব বিদ্রোহীদের এই যুদ্ধ যতটা না ছিল 
স্বাধীনতার জন্য তার থেকে বেশি সম্পদ লুগ্ঠনের যুদ্ধ ছিল। এলেনবি'র দামেক্ষের ওপর 
হামলার জবাবে উসমানিরা তাদের প্রতিরক্ষা পজিশন দৃঢ় করা শুরু করে এবং এর জন্য 
তারা জার্মান জেনারেলকে দায়িত্ব দেয়। বাহিনীর কাছে অস্ত্র ও রসদের সাহায্যও তারা 
পৌছে দিয়েছিল। 





ম্যাগি যুদ্ধ 

আন্তর্জাতিক ক্ষেত্রে উসমানিদের পরিস্থিতি অনেক খারাপ হয়ে গিয়েছিল । আনোয়ার পাশার 
ইরাক থেকে বাহিনী নিয়ে বের হয়ে আসা, আমেরিকার বাহিনী ইউরোপে পৌছা এবং 
হয়ে গিয়েছিল । আর সে এই সুযোগকে গনিমত হিসেবে গ্রহণ করে ১৯১৮ সালের ডিসেম্বরে 
উসমানিদের ওপর হামলা করে বসে । এই যুদ্ধ ইতিহাসে ম্যাগিড়ু যুদ্ধ নামে প্রসিদ্ধ । এই 
যুদ্ধে উসমানিরা পরাজিত হয়ে পিছু হটে এবং অনেক তুর্কি সেনা গ্রেফতার হয় । বিটেনের 
বিমান হামলার ফলে রাস্তায় অসংখ্য লাশ পড়েছিল। ম্যাগিড়ু যুদ্ধের পরাজয়ের পর এটা 
স্পষ্ট হয়ে গিয়েছিল যে, মধ্যপ্রাচ্যে উসমানিরা হেরে গিয়েছে এবং এখন শুধু সময়ের 
অপেক্ষা, কখন শক্রবাহিনী তুর্কিতে প্রবেশ করবে। 


অপরদিকে জার্মানির ফিল্ড মার্শাল “হিন্ডেনবার্গ' ইউরোপের যুদ্ধক্ষেত্রে চূড়ান্ত হামলার প্রস্তুতি 
নিচ্ছিল। ১৯১৮ সালে ২১ মার্চ জার্মানি একটি বড় হামলা করে বসে । ফলে জার্মানির বিজয় 
প্রকাশ হতে শুরু করে। এই হামলার ফলে পেরেশান হয়ে ব্রিটেনের যুদ্ধমন্ত্রী এলেনবিকে 
৯০ হাজার সেনা, অস্্র-রসদসহ ফিরে আসার আদেশ দেয়। ঠিক সেই সময় উসমানিদের 
যুদ্ধমন্ত্রী ছিল আনোয়ার পাশা । সে সিদ্ধান্ত নেয় উসমানিদের সেই অঞ্চলগুলো ফিরিয়ে 
আনা আবশ্যক, যা রাশিয়া দখল করেছে। তাই আনোয়ার পাশা কাফকাজের যুদ্ধক্ষেত্র 
দ্বিতীয়বার খুলে দেয় এবং হটকারীমূলকভাবে ফিলিভিনে থাকা বাহিনীর দক্ষ সেনাদের 
বের করে কাফকাজের যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেয়। যার ফলে ফিলিস্তিনের প্রতিরক্ষা দুর্বল 
হওয়ার পাশাপাশি সেখানের তুর্কি বাহিনীতে অস্ত্র ও রসদের ঘাটতি দেখা দেয়। অসুস্থতা 
ও আহতদের দেখভাল করারও কেউ ছিল না। অপরদিকে আমেরিকান বাহিনী ইউরোপে 
পৌছা শুরু করে। ফলে জার্মানি এতদিন সফলতার দিকে এগিয়ে গেলেও এখন পিছপা 
হতে শুরু করে। 





























তখন তুর্কি বাহিনীও পিছু হটে তুর্কির সীমানায় ঢুকে পড়েছিল । এই অবস্থা দেখে সর্বশেষ 
উসমানি সুলতান মুহাম্মাদ আমেরিকার প্রেসিডেন্ট উইলসনের কাছে সন্ধির আবেদন করে; 
কিন্তু সে তাতে অস্বীকার করে। টাউন শেড যে কুতুল ইমারাতে হাতিয়ার ফেলে দিয়েছিল, 


কে বর্তমান বিষ্বব্যবহথা ; ২৪৩ 1: 








সে তখন উসমানিদের হাতে বন্দী ছিল। সে সন্ধির কথাবার্তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা 
পালন করেছিল । যার ফলে ব্রিটেন ও উসমানিদের মাঝে যুদ্ধ বন্ধের চুক্তি হয় । এটাকে যুদ্ধ 
বন্ধের চুক্তি না বলে অস্ত্র ফেলে দেওয়ার চুক্তি বলাই অধিক যুক্তিযুক্ত। এই চুক্তির অধীনে 
জোট বাহিনীর এই অধিকার অর্জিত হয়ে যায় যে, তারা উসমানি সাম্রাজ্যের যেকোনো 
অংশ চাইলেই দখল নিতে পারবে । অপরদিকে ইউরোপের যুদ্ধক্ষেত্রে জার্মানি বিজয়ের 
অধিক নিকটবর্তী হয়ে যাওয়ার পরেও আমেরিকার নব উদ্যমী বাহিনীর আসার ফলে তারা 
পরাজিত হয়ে যায় এবং ১৯১৮ সালে যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত হয়ে যায়। 


ভার্সা চুক্তি 
এটা ছিল প্রথম চুক্তি, যা বিজয়ী জোট (ব্রিটেন, ফ্রাস, আমেরিকা) ও জার্মানির মধ্যে 


ফ্রান্সের শহর ভার্সাইলে সে হয়েছিল। এটা ছিল জার্মানির পরাজয়ের চুক্তি ৷ ভার্সাই চুক্তির 
চারটি মৌলিক পয়েন্ট ছিল: 


১. এই যুদ্ধ শুরুর একক দায়ভার জার্মানির এবং সমস্ত অপরাধ জার্মানির । তাই তাদের 
বাদশাহর ওপর মুকান্দামা চালানো হবে । 


২. জার্মান বাহিনীর সক্ষমতা কমিয়ে দেওয়া হবে । জার্মানিকে শুধু এক লাখ স্থলসেনা ও 
১৫ হাজার নৌসেনা রাখার অনুমতি দেওয়া হয় । অথচ জার্মানির কাছে ১৮টি যুদ্ধজাহাজ 
ও ১২টি টরপেডো-বোট ছিল। এমনকি সাবমেরিন রাখতেও বাধা দেওয়া হয়। এ ছাড়াও 
জার্মানির ওপর রাইফেল, মেশিন গান, ট্যাঙ্ক ও বিমান বানানোতে নিষেধাজ্ঞা জারি করা 
হয়। 























৩. জার্মানির অঞ্চলগুলোকে বন্টন করে দেওয়া হবে । বর্তমান আধুনিক জার্মানি ১৮৭১ 
সালের বিপ্লবের পর জার্মেনিক বংশের এলাকাগুলো একত্রিত করে গঠন করা হয়েছিল। 
পূর্বে যা ফ্রান্স, সুইডেন, পোল্যান্ড ও অস্ট্রিয়া ইত্যাদি অঞ্চলের অধীনে ছিল । এই চুক্তির 
অধীনে তআ্যালসেস ও লোরেইন এলাকা ফ্রা্সকে দিয়ে দেওয়া হয়। অন্যদিকে রাইনল্যান্ড 
কোনো পক্ষের অধীনে না রেখে স্বতন্ত্র রাখা হয়। উত্তর শ্েসভিগ এলাকা ডেনমার্ককে দিয়ে 
দেওয়া হয়। সাইলেসিয়ার কিছু অঞ্চল যুগোস্রাভিয়াকে দেওয়া হয়। সাইসেলিয়ার পূর্ব 
অংশ পোল্যান্ডকে দেওয়া হয় । ইউপেন ও ম্যালমেডি এলাকা বেলজিয়ামকে দেওয়া হয়। 
ক্লেপেডো এলাকা লিখুনিয়াকে দেওয়া হয়, প্রুশিয়ার কিছু অঞ্চল পোল্যান্ডকে দেওয়া হয়। 
অস্্রয়াকে জার্মানি থেকে আলাদা করে দেওয়া হয়। 


৪. মিত্রবাহিনীর যুদ্ধের সমস্ত ব্যয়ভার জার্মানিকে পূরণ করতে হবে। এর পরিমাণ ছিল 
২২৬ বিলিয়ন স্বর্ণমুদ্রা, যা পরে কমিয়ে ১৩২ বিলিয়ন স্বর্ণমুদ্রায় নিয়ে আসা হয়। ১৯২৯ 
সালের সিদ্ধান্ত হয়, জার্মানি এই ব্যয়ভার ৫৯ বছরব্যাপী কিন্তিতে ১৯৮৮ সালে পূরণ 




















করবে। 


এতিহাসিকরা বলেন, এই চুক্তি বিশ্বের বুকে বিশৃঙ্খলা সৃষ্টি ব্যতীত আর কিছুই ছিল না 
এই চুক্তির ফলে জার্মানির অবস্থা সেই ব্যক্তির মতো হয়ে যায়, যাকে হাত-পা বেঁধে গভীর 
সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে এবং তাকে সীতার কেটে সমুদ্র পার হয়ে জান বাচানোর 
আদেশ দেওয়া হয়েছে। সমস্ত নিরপেক্ষ দর্শক ও এঁতিহাসিকগণ এই চুক্তির ব্যাপারে 
আলোচনা করে বলেন, ‘এখন জার্মানির সামনে সারা জীবন গোলাম হয়ে থাকা অথবা এই 
চুক্তির বিরুদ্ধে গিয়ে আরও একটি বিশ্বযুদ্ধ লাগানো ছাড়া আর কোনো পথ খোলা ছিল না 
২৮ বছর পর এই ভবিষ্যদ্বাণীই বাস্তবায়িত হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। 


ইসরাইল প্রতিষ্ঠা 


অন্যদিকে ১৯১৮ সালে ফয়সাল ও তার সাথিরা বিজয়ীবেশে দামেক্ছে প্রবেশ করে। যুদ্ধে 
ব্রিটেনকে সাহায্যের ফলে আরব সাগর থেকে ফিলিস্তিন পর্যন্ত বিশাল আরব সাম্রাজ্য প্রতিষ্ঠা 
নিয়ে তার স্বপ্ন বাস্তবায়নের নিকটবর্তী চলে এসেছিল । কিন্তু যখন তারা জেনারেল এলেনবির 
সাথে সাক্ষাৎ করে, তখন সে তাদের সামনে এই কথা স্পষ্ট করে দেয় যে, যে ওয়াদা 
ব্রিটেন তাদের জন্য করেছিল, তা পুরণ করা অসম্ভব । কারণ শাম ও লেবানন ফ্রান্সের এবং 
ফিলিস্তিন, হিজাজ ও ইরাক ব্রিটেনের অধীন থাকবে । এ ছাড়া ফয়সালের কাছে এই কথা 
স্পষ্ট হয়ে গিয়েছিল যে, ফিলিত্তিনে ব্রিটেনের অধীনে এক ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। 
এই কথায় ফয়সাল অনেক অসন্তুষ্ট হয় । কিন্তু তাদের কাছে এক গাদ্দারের অসন্তুষ্টির কোনো 
গুরুত্ব ছিল না। 














এলেনবি ব্রিটেনের যুদ্ধ-মন্ত্রণলয়ের কাছে সুপারিশ করে যে, বাহিনী ঘর থেকে বের হওয়ার 
পর কয়েক বছর অতিবাহিত হয়ে গেছে। এখন যদি তাদেরকে নিজ নিজ দেশে পাঠিয়ে 
দেওয়া না হয়, তাহলে বাহিনীর মধ্যে বিদ্রোহের আশঙ্কা রয়েছে । এই আবেদনকে যুদ্ধ 
মন্ত্রণালয় গ্রহণ করে মধ্যপ্রাচ্য থেকে বাহিনীর বড় অংশকে ফিরে আসার আদেশ দেয়। 
কিন্তু এভাবে বাহিনী কমিয়ে ফেলার দ্বারা বিটেনের মধ্যপ্রাচ্যে দখলকৃত এলাকাগুলোতে 
নিজেদের মনমতো কাজের ক্ষেত্রে সমস্যা দেখা দেয় । তাই তখন তাদের আরেকটি মিত্রের 
প্রয়োজন হয়, যা পুরণে এগিয়ে ছিল গ্রিস। গ্রিসের প্রধানমন্ত্রী ভেনিজেলোসের ইচ্ছা ছিল 
দক্ষিণ তুর্কিকে গ্রিসের অংশ বানানো। তাই তারা তাদের সেনা পাঠাতে সম্মত হয়। 
অপরদিকে মুসলিম উম্মাহর গাদ্দার ফয়সাল ইহুদিদের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিন থেকে 
মুখ ফিরিয়ে নিতে প্রস্তুত হয়ে যায়। ফলে তখন ইউরোপে জায়োনিস্টরা চেম উইজম্যানের 
নেতৃত্বে জোরেশোরে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাতে থাকে । এর জবাবে ব্রিটেনের 
পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর ১৯১৭ সালের দুই নভেম্বর জায়ানবাদী আন্দোলনের উদ্দেশে 
এক অভিশপ্ত চিঠি পাঠায়, যা ইতিহাসে 'বেলফোর ঘোষণা’ নামে প্রসিদ্ধ। এই চিঠিকেই 
ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠার ঘোষণা বলা হয়। 




















কে বর্তমান বিশ্বব্যবা ২৪৫ 7: 





মেতে চুক্তি 


গ্রথম বিশ্বযুদ্ধ বন্ধের পর ১৯২০ সালের ১০ আগস্ট উসমানি এবং জোট বাহিনীর (ব্রিটেন, 
ক্রাল ও ইতালি) মধ্যে ফ্রান্সের সেত্রে অঞ্চলে এক চুক্তি হয়, যাকে সেব্রে চুক্তি বলা হয়। 
এই চুক্তি মূলত মুসলিম উম্মাহর মানচিত্রকে খণ্-বিখণ্ড করার চুক্তি ছিল। সুলতান মুহাম্মাদ 
পঞ্চমের অবস্থা তখন জোট বাহিনীর হাতে কয়েদির মতো ছিল। মিত্রবাহিনী তাকে যা-ই 
আদেশ করত, সে তার ওপরেই দস্তখত করত। সেভের্স চুক্তির অধীনে ইরাক, হিজাজ, 
ফিলিস্তিন, লেবানন ও জর্ডান ব্রিটেনকে দিয়ে দেওয়া হয়। অন্যদিকে শাম, আনাতুলিয়ার 
দক্ষিণ-পূর্ব অংশ ফ্রাসকে দেওয়া হয় এবং বাকি অংশ হ্রিসকে দিয়ে দেওয়া হয়। এই চুক্তি 
ছিল মূলত সাইক্স-পিকোর গোপন চুক্তির বাস্তবায়ন, যা ১৯১৬ সালে ফ্রা্স-ব্িটেনের 
মধ্যে ইসলামি বিশ্বকে বন্টনের জন্য হয়েছিল। 





মুস্তফা কামালের উত্থান ও উল্মানুরু ছিন্নভিন্ন করা 


সেত্রে চুক্তি সম্পাদন ও যুদ্ধ বন্ধের সাথে সাথে সমস্ত ইউরোপ মধ্যপ্রাচ্য ও উসমানি 
এলাকাগুলো দখল করা শুরু করে। আর্মেনিয়ার বাহিনী পূর্ব তুর্কি দখল করে নেয়। দক্ষিণ 
মধ্যপ্রাচ্যের আদনাহ অঞ্চল ফ্রান্স ও আর্মেনিয়ার বাহিনী দখল করে নেয়। ইতালি দক্ষিণ 
তুর্কি দখল করে নেয়। পশ্চিম তুর্কি অঞ্চল গ্রিস দখল করে। এই সময়টাতে উসমানিদের 
কেন্দ্র তুর্কির ওপর পুরো দুনিয়ার শক্তিগুলো দখল প্রতিষ্ঠার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। 
অভ্যন্তরীণভাবে তাদের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল। আইনহীনভাবে দেশ চলছিল । 
ইস্ানুলে থাকা সুলতানের অবস্থা জোট বাহিনীর হাতে কয়েদির মতো ছিল। পুরো তুর্কিতে 
কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না। এটা এমন এক শূন্যতা ছিল, যা কামাল আতাতুর্ক পূরণ 
করেছিল। সে সামরিক ও বেসামরিক নেতাদেরকে তুর্কি জাতীয়তাবাদ ও স্বাধীনতার 
ল্রোগানের অধীনে একত্রিত করে। কামালের আন্দোলনের মূল লক্ষ্য ছিল আরববিশ্ব থেকে 
বিমুখ হয়ে শুধু তুর্কিকে পশ্চিমা শক্তির হাত থেকে স্বাধীন করে নেওয়া। সে সুলতানকে 
পশ্চিমা শক্তির খেলনা হিসেব ঘোষণা করে এবং বলে, “সুলতান তুর্কিকে বিক্রি করে 
ফেলছে।" সে একই সাথে সুলতান ও পশ্চিমাদের বিরোধিতা করছিল । তুর্কি জাতি যারা 
যুদ্ধে পরাজিত হওয়ার ফলে ভব হয়ে গিয়েছিল, মুস্তাফা কামালের স্লোগানে তারা নতুন 
জীবন ফিরে পায়। ১৯১৯ সালে রাষ্ট্রীয় নির্বাচনে কামালের সাথিরা বিজয় অর্জন করে নেয় । 











৫০. এই চুক্তি মূলত সেই গোপন বৈঠকগুলোতে হয়েছিল, যা ১৯১৫ সালের নভেম্বর থেকে ১৯১৬ সালের 
মার্চ পর্যন্ত ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে হয়েছিল, তখন রাশিয়ার সাথেও তাদের সৌজন্যমূলক সম্পর্ক ছিল। 
এই বৈঠকগুলোতে ব্রিটেন ও ফ্রান্স খিলাফতে উসমানির অধীনে থাকা আরব অঞ্চলকে প্রথম বিশ্বযুদ্ধ চলা 
অবস্থাতেই নিজেদের মাঝে বন্টন করে নিয়েছিল, যেখানে ভবিষ্যতে তাদের দখল প্রতিষ্ঠা করবে। চুক্তির 
নাম সাইক্স-পিকো চুক্তি এই জন্য হয়েছিল, কারণ এই চুক্তি ফ্রান্সের কূটনৈতিক জর্জ পিকো ও ব্রিটেনের 
কূটনৈতিক মার্ক সাইক্সের মধ্যে হয়েছিল। 


2 





এই বিজয় কামালের আন্দোলনকে এক নতুন জীবন দান করে। তখন তারা আংকারাতে 
নিজেদের কেন্ছ বানিয়ে পশ্চিমাদের থেকে স্বাধীন এক গণতান্ত্রিক তুর্কি রাষ্ট্রের দাবি জানাতে 
থাকে এবং সেত্রে চুক্তিকে মেনে নেওয়াকে অস্বীকার করতে থাকে । এই জায়গা থেকে 
তুর্কির যুদ্ধ নতুন দিকে এগিয়ে যেতে থাকে । এখন তুর্কির যুদ্ধে মূল লক্ষ্য হয়ে যায় সম 
মুসলিম এলাকা থেকে মুখ ফিরিয়ে তুর্কি জাতীয়তা সংরক্ষণ এবং এই জাতীয়তার অধীনে 
তুর্কি রাষ্ট্রকে টিকিয়ে রাখা । ফলে এই আন্দোলন জাতীয়তাবাদীদের হাতে চলে গিয়েছিল, 
যাদের নেতা ছিল কামাল আতাতুর্ক। এই জাতীয়তাবাদী জজবা ছিল খিলাফতের মৃত্যু । 


১৯১৮ সালে যখন রাশিয়ান বাহিনী আর্মেনিয়া থেকে ফিরে যায়, তখন সেখানে এক 
স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হয় এবং আর্মেনিয়ার নতুন রাষ্ট্র পূর্ব তুর্কিকে আর্মেনিয়ার অংশ মনে 
করতে থাকে। যেহেতু তারা উসমানিদের দুর্বলতার ফলে পূর্ব তুর্কি দখল করে নিয়েছিল। 
পক্ষান্তরে কামাল এটাকে তুর্কির অংশ মনে করত ৷ ১৯১৯ সালের শীতের মৌসুমে তুর্কি 
বাহিনী জেনারেল কাজেমের নেতৃত্বে আর্সেনিয়ার ওপর হামলা করে তাদের বাহিনীকে 
পরাজিত করে । ১৯২০ সালে আর্মেনিয়া তুর্কির সাথে শান্তিক্তি করে। সেই বছরেই কামাল 
রাশিয়ার সাথে চুক্তি করে নেওয়ার ফলে তুর্কির পূর্ব সীমানা নিরাপদ হয়ে যায়। 


পূর্ব সীমানা নিরাপদ হয়ে যাওয়ার পর তুর্কিরা দক্ষিণ-পশ্চিম সীমানার দিকে ধাবিত হয়, 
যেখানে আর্মেনিয়া ও ফ্রান্সের বাহিনী ছিল। তুর্কি বাহিনীর হামলার ফলে ফ্রান্সের অবস্থান 
দুর্বল হয়ে যায়। ফ্রান্সের প্রধানমন্ত্রী আলেকজান্ডার কামালের সাথে সন্ধি করতে চাচ্ছিল; 
কিন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী এর বিরোধিতা করে তার অতিরিক্ত সেনাদেরকে ইস্তাম্বুল পাঠিয়ে 
দেয়। সেই সময় রাশিয়ার সমাজতাগ্রিক প্রশাসন কামালের হুকুমতকে অর্থ দিয়ে সাহায্যের 
ঘোষণা দেয়। ১৯২১ সালে গরমের মৌসুমে ফ্রান্স কামালের হুকুমতের সাথে 

করে, যার ফলে ফ্রান্স প্রথমবার অফিসিয়ালভাবে কামালের হুকুমতকে মেনে নেয়। এর 
অর্থ ছিল, জোট বাহিনীর সেই সেলে চুক্তি, যা তারা সুলতানের সাথে করেছিল, তা বিলুপ্ত 
হয়ে গেছে। যার ফলে ব্রিটেনের পজিশনও খারাপ হয়ে যায় এবং ব্রিটেন ও ফ্রান্সের জোট 
বিপদে পড়ে যায়। ১৯২১ সালের অক্টোবর পর্যন্ত এই চুক্তির অধীনে ফ্রান্স ও আর্মেনিয়ার 
সকল বাহিনী তুর্কি থেকে বের হয়ে যায় । 























এখন কামালের হুকুমতের পূর্ণ লক্ষ্য সামনে গ্রিসের বাহিনীর দিকে ফিরে । ১৯২০ সালের 
জুন মাসে ব্রিটেনের প্রধানমন্ত্রী লর্ড জর্জ কামালের শক্তিকে বাধা দেওয়ার জন্য গ্রিসের 
বাহিনীকে তুর্কির ওপর হামলা করতে উসকে দেয় । তুর্কি বাহিনী গ্রিসের তিনটি হামলাকে 
ব্যর্থ করে দেয়। ফলে গ্রিসের বাদশাহ কনস্টান্টাইন নিজেই বাহিনীর নেতৃত্ব সামলিয়ে 
এগিয়ে আসেন এবং তার প্রথম হামলার ফলেই তুর্কিরা পিছিয়ে আসতে বাধ্য হয়। এই 
অবস্থা দেখে কামাল তার পার্টির কাছে তিন মাসের জন্য গ্রিসের বিরুদ্ধে যুদ্ধে বাহিনীর 
পূর্ণ নেতৃত্ব কাধে নেওয়ার দাবি জানায়। ফলে তাকে এর অনুমতি দেওয়া হয়। ১৯২২ 
সালের আগস্টে তুর্কিরা বার্সাহ ও আজমিরে একই সাথে হামলা করে । কয়েক দিনের কঠিন 


কৌ বর্তমান বিশ্ব্যবস্থা ২৪৭ 








যুদ্ধে থিকের বাহিনী পরাজিত হয়ে আজমিরের দিকে চলে যায়। তুর্কিরা পিছু ধাওয়া করে 
আজমিরে চলে আসে। গ্রিসের প্রধানমন্ত্রী লর্ড জর্জের কাছে সাহায্যের দাবি জানায়। কিন্তু 
সে সাহায্য করতে অদ্বীকার করে । তখন থিসের বাহিনী এই দুরবস্থার মধ্যেই বিভিন্ন রাষ্ট্রের 
সামুদ্রিক জাহাজে চড়ে আজমির থেকে পলায়নে সক্ষম হয়| এই অবস্থায় আজমির শহরে 
হঠাৎ আগুন লেগে হাজার হাজার মানুষ মারা যায়। কামালের বাহিনী যখন শহরে প্রবেশ 
করে, তখন সেখানে গ্রিসের কোনো সেনা উপস্থিত ছিল না । তখন কামাল তার সব নিশানা 
ব্রিটেনের বাহিনীর দিকে ঘুরিয়ে দেয়, যারা তখন ইস্তান্থূল দখলে রেখেছিল । ব্রিটেন বিপদ 
করে। 














লুজিয়ান চুক্তি 
যেহেতু কামালের আন্দোলন সেন্রে চুক্তিকে বাতিল করে ফেলেছিল, তাই ব্রিটেন ও 
ফ্রান্সের ইসলামি অঞ্চলগুলো ভাগ-কন্টনের জন্য সেত্রে চুক্তিকে দ্বিতীয়বার উজ্জীবিত করার 
প্রয়োজন পড়ে। তাই ব্রিটেন, ফ্রান্স ও ইতালি সুইজারল্যান্ডের লুজিয়ান শহরে আরও 
জাতীয়তাবাদী পার্টিকে দাওয়াত দেয়। ১৯২৩ সালের ২৪ জুলাই আট মাসের আলোচনার 
পর লুজিয়ান চুক্তি হয়। এই চুক্তিতে তুর্কিকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মেনে নেওয়া হয়। 
আনাতুলিয়া ও তুর্কির কয়েকটি এলাকাকে তুর্কির সাথে মিলিয়ে দেওয়া হয়। মর্সর সাগরকে 
আন্তর্জাতিক অঞ্চল বানিয়ে দেওয়া হয় এবং বাকিগুলো সেত্রে চুক্তিতে যেমন ছিল তেমনই 
থাকে । সেত্রে ও লুজিরান চুক্তি ফ্রান্সে হওয়া সাইক্স-পিকোর গোপন পরিকল্পনার বাহ্যিক 
বাস্তবায়ন ছিল। যা ব্রিটেন ও ফ্রান্স ১৯১৫ থেকে ১৯১৬ সালের মধ্যে মুসলিম উন্মাহকে 


মুসলিম ওষ্মাহৱ কী অজিত হলো? 


প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে এবং মুসলিম উম্মাহ ছিন্নভিন্ন হয়ে গেছে। ইসলামি রাষ্ট্রগুলোকে 
অসংখ্য ভাগে বিভক্ত করে ফেলা হয়েছে। মুসলিমদেরকে স্বাধীনতা, সমতা, উন্নতি ও 
দেশপ্রেমের ধর্মহীন ত্রোগান শেখানো হয়ে গেছে, এখন তারা এই সব স্রোগানের ভিত্তিতে 
নিজেদের ভবিষ্যৎ বানানো শুরু করে দিয়েছে। সেই সাথে মুসলিম উম্মাহ শরিফ হুসাইন 
ও তার ছেলে আব্দুল্লাহ ও ফয়সালের মতো গাদ্দারও পেয়ে গেছে, যারা ফিলিস্তিন ও 
বাইতুল মাকদিসকে বিক্রি করে ইহুদিদের হাওয়ালা করে দিয়েছে। আরবের বাদশাহ 
হওয়ার স্বগনদষ্টা এবং আরব জাতির উন্নতির দাবিদাররা এখন আরবকেই হিজাজ, ইরাক ও 
জর্ডানে ভাগ করে নিয়েছে। শরিফ হুসাইন হিজাজে, ফয়সাল ইরাকে ও আব্দুল্লাহ জর্ডানের 
বাদশাহ হয়ে গেছে। ১৯২৭ সালে শেখ আব্দুল আজীজ আলে সৌদ শরিফ হুসাইন থেকে 























২ ২৪৮ ইতিহাসের আয়নায় (ক 


হিজাজ ছিনিয়ে নেয় এবং সে ১৯৩১ সালে জর্ডানে দেশান্তরিত অবস্থায় মারা যায়। ১৯৩৩ 
সালে তার ছেলে ফয়সাল ইরাকে মারা যায়। ১৯৩৯ সালে ফয়সালের ছেলে গাজি গাড়ি 
এক্সিডেন্টে মারা যায়। গাজির পাচ বছরের ছেলেকে ফয়সাল ২য় নামে সিংহাসনে বসানো 
হয়, যে ছিল ছোট বাচ্চা। ১৯৫৮ সালে তার বিরুদ্ধে বিদ্রোহ হয় এবং তাকে হত্যা করে 
ফেলা হয় । এটাই ছিল উম্মাহর এঁক্যকে বিনষ্টকারী বংশের পরিণতি, যারা আরব-বিশ্বের 
বাদশাহ হওয়ার জন্য পুরো উম্মাহকে বিক্রি করে দিয়েছিল। তারা এখন শুধু জর্ডানেই 
সীমাবদ্ধ রয়ে গেছে। ১৯৫১ সালে ফয়সাল ২য় এর ছেলে আব্দুল্রাহকে হত্যা করা হয়। 
অতঃপর তার ছেলে তালাল বাদশাহ হয়; কিন্তু মানসিক অসুস্থতার ফলে তাকে বিচ্যুত করা 
হয়। তারপর তালালের ছেলে শাহ হুসাইন বাদশাহ হয়। ১৯৯৯ সালে শাহ হুসাইনের 
মারা যাওয়ার পর তার ছেলে শাহ আব্দুল্লাহ ২য় নামে জর্ডানের বাদশাহ হয়, যে আজও 
রয়েছে। 


তুর্কিতে কামাল পুরো জাতিকে স্বাধীনতা, সমতা, গণতন্ত্র ও উন্নতির স্লোগান শিখিয়ে 
দ্বীন থেকে দূরে ঠেলে দেয়। তুর্কিতে আরবি শব্দের ব্যবহার বিলুপ্ত করে ইংরেজি শব্দ 
চালু করা হয়। ইংরেজদের পোশাক গ্রহণ করতে উদ্বুদ্ধ করা হয় এবং সেটাকে তুর্কিদের 
জাতীয় পোশাক ঘোষণা দেওয়া হয়। ধর্মীয় নিদর্শন আজান, পর্দা, দাড়ি ইত্যাদিকে বিলুপ্ত 
করে পশ্চিমা সংস্কৃতি চালু করা হয়। সময়ের সাথে সাথে তুর্কিতে কামালের প্রভাবে 
নারি নিজ নারি 
যখন দুনিয়া থেকে অফাত হন, তখন নিজের পরে খিলাফতে রাশিদাকে রেখে গেছেন। 
ইসলামের ইতিহাসের বিভিন্ন যুগে বড় বড় শক্তিশালী সুলতানগণ অতিবাহিত হয়েছেন। 
যাদের মধ্যে গজনবি, সেলজুকি, আইয়ুবি, জিংকি ও মামলুকরা অন্তর্ভুক্ত । তারা প্রত্যেকেই 
আব্বাসি খিলাফতকে প্রতিষ্ঠিত রাখাকে নিজেদের জন্য আবশ্যকীয় মনে করেছেন। 
তাতারদের হামলার পর যখন বাগদাদের আব্বাসি খিলাফতের পতন হয়, তখন সুলতান 
বাইবার্স হালাকু খানকে আইনে জালুতে পরাজিত করার পর খিলাফতকে প্রতিষ্ঠা করা 
নিজের সর্বপ্রথম দায়িত্ব হিসেবে নেন এবং দ্বিতীয় বার আব্বাসি খিলাফতকে প্রতিষ্ঠা করে 
মুসলিমদের কেন্দ্রকে প্রতিষ্ঠিত করেন। এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে, লিলি 
আসল শাসনব্যবস্থা হলো খিলাফত। 


মানবাধিকার, ধর্ম ও বিজ্ঞানে দ্বন্দ, বুদ্ধি ও ইলমে ওহির দ্বন্দের মতো স্লোগান ও পরিভাষা 
ব্যবহার করে পশ্চিমারা ফরাসি বিপ্লবে খ্রিষ্টানদের পরাজিত করে। প্রথম বিশ্যুদ্ধের পর 
মুসলিমদের মুনাফিক শাসকরা এই সমস্ত বাত্তবতা-বিবর্জিত স্লোগান ও মিথ্যা পরিভাষাগুলো 
মুসলিমদের শিক্ষা দেয় এবং পুরো উম্মাহকে এই কথা বোঝায় যে, তোমাদের আসল 
উদ্দেশ্য এর দ্বারাই অর্জিত হবে এবং সবকিছুর সমাধান স্বাধীনতা, সমতা ও উন্নতি 
এসব গণতন্ত্রের মাধ্যমে অর্জিত হবে । উসমানিদের পতনের পর ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া 
মুসলিমদের সমস্ত সম্পদ দখল করে নেয়। এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ভূমিকা 
পালন করেছিল ব্রিটেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হিন্দুস্থানের বাহিনী ছাড়া 





























= 


কে বর্তমান বিশ্বব্যবস্থা ২৪৯ 





টি 
৯৭ 








ব্রিটেন কি এই বিজয় অর্জন করতে সক্ষম হতো? এর জবাব অতীত, বর্তমান ও ভবিষ্যতে 
শুধুই না’ ব্যতীত আর কিছু হবে না ৷ ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া মিলেও এমন অবস্থানে ছিল 
না যে, তারা উসমানিদের পরাজিত করতে সক্ষম হবে। প্রথম বিশ্বযুদ্ধের প্রথম তিন বছরে 
ব্রিটেন ও ফ্রান্সে কোনোই সফলতা অর্জিত হয়নি । 


হস্তান্ুলে ব্যর্থ হামলা, গ্যালিপলিতে পরাজয়, কুতুল ইমারাতে ব্রিটিশ বাহিনীর পরাজয় 
এবং গাজার প্রথম দুই যুদ্ধের পরাজয়সহ এই ঘটনাগুলো আমাদের চিৎকার করে বলছে, 
“উসমানিদের পতন ব্রিটেন করেনি; বরং ১৫ লাখ হিনদুস্থানি সেনাই করেছিল । যাদের ৭৪ 
হাজার সদস্য যুদ্ধে মারা যায় এবং ৬৪ হাজার সেনা আহত হয়। এই পনেরো লাখের 
বাহিনীতে পাঞ্জাব রেজি., বেলুচ রেজি. ও ফ্রন্টিয়ার ফোর্সের সমস্ত সেনা অন্তর্ভুক্ত ছিল। 
এই পনেরো লাখের মধ্যে অর্ধেকই মুসলিম ছিল, যাদের মধ্যে বেলুচিত্তানের খুদাদাদ খান, 
ফ্রন্টিয়ার ফোর্সের দোস্ত খান, পাঞ্জাব রেজি.-এর শাহ আহমাদ খান ইংরেজদের সাথে 
লড়াই করে ব্রিটেন থেকে নিজেদের বাহাদুরির সম্মানস্থরূপ ভিক্টোরিয়া ক্রস অর্জন করে। 
তারা কি মুসলিম ছিল? তারা বাহাদুরি দেখিয়েছে কীসের জন্য? যে বাহাদুরির সম্মান 
তাদের অর্জিত হয়েছে, তা কী ধরনের বাহাদুরির জন্য ছিল? এই ব্যক্তিদের ব্যাপারে 
কুরআনের ফয়সালা স্পষ্ট এবং যার ব্যাখ্যায় উলামায়ে সালাফ ও খালাফের মধ্যে কোনো 
ইখতিলাফ নেই। যে কেউ মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে যেকোনোভাবে কাফিরদের সাহায্য 
করবে, সে কুফুরি করেছে এবং সে কুফুরির সর্বনিকৃষ্ট অবস্থায় লিপ্ত হয়েছে। 


শাইখুল হিন্দের আন্দোলন, যাকে রেশমি রুমাল আন্দোলনও বলা হয়, এই আন্দোলন 
আপন উদ্দেশ্য তথা হিন্দ থেকে ইংরেজদের হুকুমতকে বিলুপ্ত করতে সক্ষম হয়নি। 
এর মূল কারণ ছিল, মাওলানা মাহমুদল হাসান ঞ১-এর গ্রেফতারি ও আমিরে আফগান 
হাবিবুল্লাহর দ্বিমুখী নীতি, যে এই আন্দোলনকে সঠিক সময়ে কাজ করা থেকে বাধা 
দিয়েছিল । ফলে যদিও হাবিবুল্লাহর কোনো ফায়দা হয়নি এবং ১৯১৯ সালে জালালাবাদে 














সে মারা যায়, কিন্তু তা ইংরেজদেরকে উসমানিদের পতন ঘটানোর অনেক সুন্দর সুযোগ 
তৈরি করে দিয়েছিল। এতিহাসিকরা এই কথার ওপর একমত যে, যদি হাবিবুল্লাহ দ্বিমুখী 
না হতো এবং মুজাহিদদের সাহায্য করত, তাহলে সেটা প্রথম বিশ্বযুদ্ধের ফলাফলে গভীর 
প্রভাব ফেলতে পারত। 


কে 





প্রথম বিশ্বযুদ্ধ পর উপমহাদেশে বিটেলের অবস্থা 


শাইখুল হিন্দের আন্দোলনের পর ইংরেজরা সেই পুরাতন প্রশ্নের উত্তর স্পষ্টভাবে পেয়ে 
গিয়েছিল, হিন্দুস্থানে ইংরেজদের ভবিষ্যৎ কী হবে? এর জবাব ইংরেজদের গোপন রিপোর্টে 
এটা ছিল যে, যদি বিশ্বযুদ্ধের মতো অবস্থা থাকে, তাহলে হিন্দুস্থানকে ভবিষ্যতে ইংরেজরা 
দখল করে রাখা অসম্ভব। তাই ইংরেজরা যুদ্ধের পর হিন্দুস্থানে এমন ব্যবস্থা চালু করার 
চেষ্টা শুরু করে, যার সাহায্যে হিন্দুস্থান ছেড়ে যাওয়ার পরেও তার ওপর তারা পরোক্ষ 
দখলদারিত্ব ধরে রাখতে পারবে । 





এই নীতির ওপরেই বাহিনী ও রাজনৈতিক ব্যবস্থাকে নতুনভাবে সাজানো শুরু করে। 
১৯২২ সালে বাহিনীকে চতুর্থ বারের মতো নতুনভাবে গঠন করে, যাকে 'হিন্দুস্থানি-করণ' 
বলা যায়। ১৯৩৭ সালে ও পরে ১৯৪৬ জালে নির্বাচন সংঘটিত হয়। যা ইংরেজদের 
ক্ষমতা দুর্বল হয়ে যাওয়ার আলামত ছিল। ইউরোপে ১৯২৯ সালের অর্থনৈতিক অস্থিরতা 
এবং ১৯৩৯ সালে হিটলারের পক্ষ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু এই দুঃস্বপ্নের মধ্যে 
সর্বশেষ পেরেক হিসেবে কাজ করেছিল। ১৯৪০ সালে পাকিস্তান আন্দোলন শুরু হয়ে 
আলাদা পাকিস্তান গঠন হয়ে যায়। পাকিস্তান আন্দোলনের সফলতায় মুসলিম লীগের 
ভূমিকা বাড়িয়ে বলে বাস্তবতাকে ভুলে যাওয়ার চেষ্টা করা হয়। পাকিস্তান আন্দোলন এমন 
এক প্লাটফর্ম ছিল, যেখানে বিভিন্ন পার্টি ও পক্ষ অন্তর্ভুক্ত ছিল। মুসলিম লীগ শুধু একটি 
পক্ষ ছিল, যেখানে তাহরিকে মুজাহিদিন ও কাবায়েলি মুজাহিদিন থেকে নিয়ে শাইখুল 
হিন্দ পর্যন্ত সবারই শক্তিশালী ভূমিকা ছিল। সৎ ধারণার ভিত্তিতে মুসলিম লীগের প্রচেষ্টাকে 
মুসলিমদের রক্ষার এমন এক চেষ্টা বলা হয়, যা প্রথম দিন থেকে আজ পর্যন্ত বিভিন্ন 
পরশ্নবাণে জর্জরিত। অন্যদিকে মুজাহিদ ও আলিমদের চেষ্টা শুধুই দ্বীন বিজয়ের চেষ্টা ছিল। 
এই দুই গ্রুপ যদি একত্রিত হয়ে থাকে, তাহলে শুধু এই কথার ওপরেই ছিল যে, আলাদা 
রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সেখানে শুধুই ইসলামি শরিয়াহ বাস্তবায়িত হবে । সত্যপহ্ী আলিমরা যখন 
এই আন্দোলনের সাথে অংশগ্রহণ করে, তখন এমন এক শক্তি অর্জিত হয়, যা দ্বারা বাংলা 
ও সীমান্তের বিদ্রোহ সফল হয়েছিল এবং পাকিস্তানের স্বপ্ন বাস্তবতায় পরিণত হয়েছিল। 




















তৃতীয় আফগান-যুদ্ধ (১৯১৯-১৯২০ ধরি.) 


প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর উসমানি সাম্বাজোর পতন সত্ত্বেও শাইখুল হিন্দের আন্দোলন 
উপমহাদেশে ব্রিটেনের বিরুদ্ধে প্রভাব বিস্তার করে যাচ্ছিল। অনেক হিন্দু ও শিখ আন্দোলন 
তাদেরকে সাহায্য করতে শুরু করে । হিন্দুস্থানের ইংরেজ বাহিনীর মধ্যে শক্তিশালী বিদ্রোহ 
শুরু হয়। তন্মধ্যে সিঙ্গাপুর বিদ্রোহ সবচেয়ে প্রসিদ্ধ ছিল । এই বিদ্রোহে এক হাজার থেকেও 
অধিক মুসলিম সেনা বিদ্বোহ করেছিল এবং এই বিদ্রোহ পুরো সিঙ্গাপুরে ছড়িয়ে গিয়েছিল । 
এই বিদ্রোহ দমনের জন্য ফ্রান্স ও রাশিয়ান সামুদ্রিক বহরকে সাহায্যের জন্য ডাকা 





























হয়েছিল। তেমনিভাবে লাহোর, ফিরোজপুর এবং আগ্রার বাহিনীতেও বিদ্বোহ হয়েছিল । 
বাঙ্গাল বিদ্রোহ এতটাই হড়িয়েছিল যে, সেখানের সব কাজ স্থবির হয়ে গিয়েছিল। বিদ্রোহ 
ইরান, সিজিস্থান ও বেলুচিস্থান পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। কিছু বেলুচ কবিলা ইংরেজদের 
থেকে স্বাধীনতার ঘোষণা করে দেয়। ফলে ইংরেজরা বেলুচ থেকে করাচি পর্যন্ত এলাকা 
ছেড়ে দিতে বাধ্য হয়। 





অপরদিকে আফগান হাবিবুল্লাহ যে ইংরেজদের একনিষ্ঠ সেবক ছিল এবং আফগান 
জনগণকে প্রথম বিশ্বযুদ্ধে বাধা দিতে সক্ষম হয়েছিল, তার গোলামি তার জন্যই ক্ষতি 
ডেকে নিয়ে আসে । ১৯১৯ সালে তার বিরুদ্ধে বিদ্রোহ হয় এবং তাকে দেশান্তরিত অবস্থায় 
হত্যা করা হয়। অতঃপর তার ছেলে আমানুল্লাহকে আফগানের আমির নির্ধারণ করা হয়। 
সে আমির হওয়ার প্রথম দিনেই ব্রিটেনের রাষ্ট্রদূতকে ডেকে গান্দামাক চুক্তি বাতিলের 
ঘোষণা দেয় এবং বলে দেয়, ‘আজকের পর আফগান নিজেদের অভ্যন্তরীণ ও বহিরাগত 
কাজে স্বাধীন । আফগান এখন চাইলে ব্রিটেনের সাথে থাকতে পারবে বা চাইলে রাশিয়ার 
সাথে থাকবে অথবা ইচ্ছা করলে কারোর সাথেই থাকবে না।' আমানুল্লাহর এই ঘোষণার 
ফলে তৃতীয় আফগান-জিহাদ শুরু হয়। 


প্রথম ও দ্বিতীয় আফগান-যুদ্ধের বিপরীতে তৃতীয় আফগান-যুদ্ধে ব্রিটেনের বিরুদ্ধে 
আফগানরাই প্রথম হামলা করতে এগিয়ে যায় ৷ প্রথম বিশ্বযুদ্ধের পরে ইউরোপ ও ব্রিটেনের 
শক্তি দুর্বল হতে দেখে আফগান-আমির আমানুল্লাহ হিন্দুস্থানের ওপর তিন দিকে অর্থাৎ 
খাইবার, করম ও কান্দাহার থেকে হামলা করে। এর ফলেই তৃতীয় আফগান-যুদ্ধের শুরু 
হয়। এই যুদ্ধের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই যুদ্ধের ফলে কাবায়েলি এলাকায় 
জিহাদের নতুন অগ্নি গ্রজ্বলিত হয় । যখন আফগান বাহিনী পাকিস্তানের থাল অঞ্চল দখল 
করে, তখন খাইবার ও ওয়াজিরিস্তানের বাহিনী বিদ্রোহ করে মুজাহিদদের সাথে অংশ 
নেয়। ফলে ইংরেজ বাহিনী দুই বছরের জন্য ওয়াজিরিস্তান খালি করে চলে যেতে বাধ্য হয় 
এবং ব্রিটেন সাম্রাজ্যের সাথে আফগানের একটি চুক্তি হয়, যা 'রাওয়ালপিন্ডি চুক্তি" নামে 
প্রসিদ্ধ। এই চুক্তির ফলে ব্রিটেন সাম্রাজ্য আফগানকে স্বাধীন ও স্বকীয় রাষ্ট্র হিসেবে মেনে 
নেয়, যারা নিজেদের অভ্যন্তরীণ ও বহিরাগত কাজে স্বাধীন হবে এবং পাশাপাশি ভবিষ্যতে 
আফগানে অনুপ্রবেশ না করার ওয়াদাও করে । আফগান সর্বদাই স্বাধীন ছিল, তবে শেষ ৭০ 
বছরে ব্রিটেন তাদের অভ্যন্তরীণ ও বহিরাগত কার্যক্রমে বারবার অনুপ্রবেশ করতে চাচ্ছিল। 
কিন্তু জিহাদের বরকতে তারা তাদের লক্ষ্য বাস্তবায়নে কখনোই সফল হয়নি। 






































২৫২ : ইতিহাসের আয়নায় কৌ 





শান্জাদা ফজলুদ্দিন (দক্ষিণ কাৱায়েলি যুদ্ধক্ষেত্ৰ) 


শাইখুল হিন্দের আন্দোলনের প্রভাবে দক্ষিণ কাবায়েলি জিহাদি কার্যক্রমের আকার 
ও শক্তি বৃদ্ধি হয়। এখানে মোল্লা পাওয়েন্দা -এর মৃত্যুর পর মাসুদ কবিলা একটি 
বৈঠকের আয়োজন করে, যাদের নেতা ছিল মোল্লা হামজা উরফে মৌলভি আব্দুল হাকীম । 
এই বৈঠকে মোল্লা পাওয়েন্দা &৯-এর অসিয়ত পাঠ করা হয়। যেখানে কাবায়েলিদের 
সাধারণ নাসিহার পাশাপাশি তার ১৪ বছরের সন্তান ফজলুদ্দিনকে তার স্থলাভিষিক্ত করার 
বিষয়টিও ছিল। সবাই শাহজাদা ফজলুদ্দিনকে নিজেদের বাদশাহ বানিয়ে নেয় এবং মোল্লা 
পাওয়েন্দার সমস্ত ক্ষমতা তাকে দিয়ে দেয়। অন্যদিকে সরকারী প্রশাসন তার বড় ভাই 
সাহেবুদ্দিনকে স্থলাভিষিক্ত করতে চাচ্ছিল। তাই প্রথমে তারা ইংরেজদের পক্ষ থেকে 
মৌলভি আব্দুল হাকীমকে বলে, তিনি যেন ফজলুদ্দিনের পক্ষাবলম্বন না করেন। কিন্তু 
মৌলভি সরাসরি তা অস্বীকার করে দেয়। অতঃপর তারা সাহেবুদ্দিনকে প্ররোচিত করে 
মৌলভি আব্দুল হাকীমকে হত্যার জন্য পরিকল্পনা সাজায়। কিন্তু এই হামলা থেকেও তিনি 
বেচে যান। 














ঘরোয়া মতানৈক্য থেকে মুক্ত হয়ে শাহজাদা ফজলুদ্দিন কাবুলে সফর করেন, যেখানে 
আফগান-বাদশাহ আমানুল্লাহ তাকে অনেক আগ্রহভরে অভিনন্দন জানান এবং একুশ 
গিয়েছিল এবং আমানুল্লাহও ইংরেজদের ওপর কঠিনভাবে হামলা করেছিল। কাবুল থেকে 
ফিরেই ফজলুদ্দিন এক বড় বৈঠকের মধ্যে হুকুমতকে ১৪ দিনের নোটিশ দেয়, যাতে বেলুচ 
রেজি.-এর পাহারাধীন মাসুদ গোত্রের মুজাহিদদের মুক্ত করে মাসুদ কবিলাকে ছেড়ে যায়। 
সময় শেষ হওয়ার পর মুজাহিদরা কিজুরির ওপর হামলা করে, যেখানে দশ সিপাহি মারা 
যায় এবং তিনজন আহত হয়। এরপর তিনি মুজাহিদদের আদেশ দেন, যাতে তারা ছোট 
ছোট টুলের ওপর আক্রমণ করে এবং কাফিরদের ওপর ধারাবাহিক হামলা শুরু করে। 
ইংরেজরা এই হামলাগুলোর ফলে এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে, হিন্দুস্থানের ভাইসরয় ঘোষণা 
দেয়, 'মাসুদ কবিলার অপরাধের সীমা পার হয়ে গেছে এবং আমরা বহিরাগত যুদ্ধ থেকে 
মুক্ত হয়েই তাদের থেকে হিসাব মিটিয়ে নেব ।" 


কিন্তু আন্তর্জাতিক যুদ্ধ থেকে অবসর হওয়ার পূর্বেই তারা মাসুদ গোত্রের মুজাহিদদের ওপর 
সেনা আক্রমণের পরিকল্পনা করে । এই জন্য তাদের যাতায়াত ও রসদ আনা-নেওয়ার জন্য 
মানজাই থেকে সুরুইকাই পর্যন্ত সড়ক পথের দরকার ছিল । যখনই ইংরেজরা সড়ক নির্মাণ 
শুরু করে, তখন মাসুদ কবিলা ঘোষণা দেয় যে, ঘোমল এলাকাতে ইংরেজদের কোনো 
ধরনের সড়ক বানাতে দেবে না। ১৯১৭ সালের ফেব্রুয়ারিতে মোল্লা হামজা ও শাহজাদা 
ফজলুদ্দিন সুরুইকাই-এর ওপর বড় ধরনের হামলার প্রস্তুতি নেয়। যার ফলে দুই পক্ষের 
মধ্যে কঠিন যুদ্ধ ছড়িয়ে পড়ে । মুজাহিদরা ইংরেজদের অনেক ক্ষতি সাধন করে সুরুইকাই 
কেল্লাতে অবরুদ্ধ করে ফেলে। কিন্তু ট্যাংক রোড থেকে ইংরেজদের জন্য রসদ পৌছা ও 

















কে বৰ্তমান বিশ্বব্যবস্থা ২৫৩ 








জিহাদি বাহিনীর রসদ শেষ হয়ে যাওয়ার ফলে অবরোধ ছেড়ে আসতে হয় । এই ঘটনার 
পরও ইংরেজদের ওপর হামলার ধারা চলমান ছিল। সর্বশেষ ইংরেজ বাহিনী বিমানের 
মাধ্যমে দক্ষিণ ওয়াজিরিস্তানে সেনা অবতরণ করায়, যার ফলে ইংরেজ ও মাসুদ গোত্রের 
মধ্যে চুক্তি হয়। যেখানে ইংরেজদের সমস্ত এলাউন্স ও সেবা চালু করা এবং সমস্ত বন্দীকে 
মুক্ত করার ফয়সালা হয়। পাশাপাশি এই সিদ্ধান্তও হয় যে, এই এলাকাতে তারা কোনো 
ধরনের সড়ক নির্মাণ করতে পারবে না। 








যখন আমানুল্লাহ ইংরেজদের বিরুদ্ধে তৃতীয় আফগান-যুদ্ধ শুরু করে, তখন মাসুদ 
মুজাহিদরাও পুনরায় ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেয় । এই যুদ্ধে ওয়াজিরিতানের 
পাঠান মিলিশিয়া বিদ্রোহ করে শাহজাদা ফজলুদ্দিনের সাথে মিলিত হয় এবং নিজেদের 
বাহিনীকে ডেরা ইসমাইল খানের সীমান্ত পর্যন্ত হটিয়ে নিয়ে যায়। এর পর শাহজাদা 
ফজলুদ্দিন ব্যক্তিগত কারণে জিহাদের দায়িত্ব মির্জা আলি খানের কাধে সোপর্দ করে দেয়। 


মির্জা আলি খান উরুর ফকির আই.পি. (১৪৯৭-১৯৬০ থ্রি.) 


হাজি মির্জা আলি খান ওয়াজিরিস্তানে ফকির আইপি নামে প্রসিদ্ধ ছিলেন। তার জন্ম উত্তর 
ওয়াজিরিস্তানে কামসাম গ্রামে; কিন্তু তার সম্বন্ধ ছিল ওয়াজিরিদের শাখা তুরিখাইলের সাথে। 
১৯৩১ সালে তিনি বড় দুই ছেলেসহ ইংরেজদের বিরুদ্ধে জিহাদে লিপ্ত ছিলেন । যুদ্ধে তার 
দুই ছেলেই শহিদ হয়ে যান এবং তিনিও আহত হন। হাজি সাহেব তখন জালালাবাদে 
ছিলেন তিনি ফিরে এসে শাহজাদা ফজনুদ্দিনের সাথে মিলে জিহাদ শুরু করেন। শাহজাদা 
ফজলুদ্দিন তার স্তর বৃদ্ধি করে নিজের পরামর্শক বানিয়ে নেন। শাহজাদা ফজলুদ্দিনের এই 
অনুভূতি হয় যে, মাসুদ কবিলা এখন নিজ দায়িত্ব পালনে সক্ষম নয়, তাই হাজি সাহেবকে 
তিনি উত্তর ওয়াজিরিস্তানের দিকে অভিমুখী হওয়ার জন্য বলেন। হাজি সাহেব কিছু দিন 
অপেক্ষা করে অল্প সরঞ্জাম সংগ্রহ করে উত্তর ওয়াজিরিস্তানে জিহাদ শুরু করে দেন। তিনি 
জিহাদের পাশাপাশি মাদরাসাতেও দরস আরম্ভ করেন। আলেকজান্ডার পোস্ট, খাইসুরা, 
কোট ও সিপলাটুই স্থানে লড়াই করে তিনি ইংরেজদের কঠিনভাবে পরাজিত করেন। 
এমনকি সীমান্ত প্রদেশের ইংরেজ গভর্নর ঘোষণা করে যে, যে ব্যক্তি ফকির আইপি ও 
প্রশাসনের মাঝে সন্ধি করে দিতে পারবে, তাকে অনেক বড় পুরস্কার দেওয়া হবে । ফকির 
আইপিকেও বার্তা দেওয়া হয় যে, যদি সে বন্ধুত্ব করে, তাহলে ওয়াজিরিস্তানকে সোয়াতের 
মতো আলাদা রাষ্ট্র বানিয়ে দেওয়া হবে। কিন্তু ইংরেজদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়। 


১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পাকিস্তানের দক্ষিণ সীমান্তের গভর্নর মিস্টার ডান্ডাস, 
পলিটিক্যাল এজেন্ট ও কাবায়েলি এজেন্ট মেজর কাক্স-সহ এরা সবাই ইংরেজদের পক্ষ 
থেকে নিযুক্ত ছিল। যারা ব্রিটেনের বিরোধীদের পাকিস্তানেরও বিরোধী মনে করত। কিন্তু 
দুর্ভাগ্যবশত যখন পাকিস্তানে প্রথম মুসলিম প্রধান নির্বাচিত হয়, তখন সেও ব্রিটেনের 
নীতিকেই গ্রহণ করে নেয়। এবং ১৯৪৭ সালের শেষ দিকে উত্তর ওয়াজিরিস্তানের 
































২৫৪ | ইতিহাসের আয়নায় ক 





পলিটিক্যাল এজেন্ট আতাউল্লাহ হাজি সাহেবের বৈঠকের ওপর পাকিস্তানি বিমান বাহিনী 
দ্বারা হামলা করায়। যার ফলে অনেক মূল্যবান ব্যক্তি শাহাদাত বরণ করে৷ এরপর হাজি 
সাহেব উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানের এজেন্সির কাছে একটি স্বাধীন ও স্বকীয় রাষ্ট্রের দাবি 
জানায় । যাদের বহিরাগত নীতি, প্রতিরক্ষা ও কারেন্সি পাকিস্তানের অধীনেই থাকবে; কিন্তু 
প্রশাসনিক ব্যবস্থা ও বাণিজ্যিক ব্যবস্থা স্বাধীনভাবে শরিয়াহ মুতাবিক পরিচালিত হবে। কিন্তু 
পাকিস্তানি হুকুমত না বুঝে এবং মুনাফিকি করে এমনটা হতে বাধা দেয়। জীবনের শেষে 
হাজি সাহেব অক্ষম হয়ে যান এবং ১৯৬০ সালে তিনি মারা যান। 


রয়েল ইণ্ডিয়ান আমির দ্বিতীয় গঠন (১৯১২ থি.) 


প্রথম বিশ্বযুদ্ধের পর রয়েল ইন্ডিয়ান আর্মির গঠন পরিবর্তন করা হয়। এই পরিবর্তনকে 
বাহিনীকে হিন্দুস্থানি-করণ হিসেবে আখ্যায়িত করা হয়। তখন বাহিনীতে অফিসারের 
সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত হয়। দুই ধরনের অফিসার বৃদ্ধি করা হয়; প্রথমত যাদের শিক্ষা 
ইভিয়ান মিলিটারি একাডেমিতে হয়েছে, তাদের ভাইসরয় কমিশন নাম দেওয়া হয়। এই 
অফিসারদের শুধু ইন্ডিয়ান বাহিনীর ওপরেই ক্ষমতা ছিল। দ্বিতীয় সে সমস্ত অফিসার, 
যাদেরকে কংগ্েস কমিশন বলা হতো, তাদের প্রশিক্ষণ হতো “রয়েল সেন্ট হার্ট মিলিটারি 
একাডেমি ব্রিটেনে" । এই অফিসারদের ক্ষমতা হিন্দুস্থানি ও ব্রিটিশ উভয় বাহিনীর ওপর 
ছিল। 


এই বাহিনীকে নতুন গঠনে মাদ্রাজ বাহিনীর পাঞ্জাব ও পাঠান রেজিমেন্টের সাথে মিলিয়ে 
ফেলা হয়, যা আজকের পাঞ্জাব রেজিমেন্টের অংশ৷ এ ছাড়া বোম্বাই রেজি.-এর বেলুচ 
ইনফেন্টারি এবং মাদ্রাজ বাহিনীর মির্লাউড প্লাটুনকে মিলিয়ে বেলুচ রেজি. বানিয়ে দেওয়া 
হয়, যা আজ পাক বেলুচ রেজি. ৷ তেমনিভাবে গাইডের ঘোড়-সওয়ার ও পদাতিকদের 
আলাদা বাহিনী বানিয়ে দেওয়া হয়। পদাতিক বাহিনীর নাম ফ্রন্টিয়ার ফোর্স রাখা যায়, যা 
আজও এই নামে রয়েছে। 


পাকিস্তানের ট্যাঙ্ক রেজিমেন্টের নতুন গঠন এই সময়েই হয়েছিল । সেই যুগে তখনও ট্যাঙ্ক 
ব্যাপক হয়নি, তাই এই বাহিনীকে ঘোড়-সওয়ার ফোর্স বা কেভেলরি বলা হতো। এই 
বাহিনী ঘোড়া ও লাঞ্চার চালাত। আজও এই রেজিমেন্টকে এই নামেই ডাকা হয়। পার্থক্য 
শুধু এতটুকুই যে, আজ এই রেজিমেন্টের কাছে ঘোড়ার পরিবর্তে ট্যাঙ্ক ও গাড়ি রয়েছে। 
































নিউ ঙয়ান্ড অর্ডারের দ্বিতীয় যুগ 


প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের 
সমাপ্তি পর্যন্ত (১৯১৯-১৯৪৫ খ্রি.) 


ফ্যাসিবাদ ও গণতন্ত্রের যুদ্ধ 


যেমনটা আমরা পূর্বে বর্ণনা করেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের 
ভার্সাই চুক্তির ফলে । কারণ এর মাধ্যমে জার্মানির ওপর সামরিক অবরোধ আরোপ করা 
হয়। তাদের সম্পদ-সমৃদ্ধ এলাকা ফ্রা্সকে দিয়ে দেওয়া হয়৷ শুধু এতটুকুতেই সীমাবদ্ধ 
নয়; বরং জার্মানিকে যুদ্ধ শুরুর অপরাধে সমস্ত জোটশক্তির যুদ্ধব্যয় আদায়ে বাধ্য করা হয়। 
i জার্মানির কাছে তখন সম্পদসমৃদ্ধ এলাকা এবং জমানো কোনো অর্থ বাকি ছিল না। জার্মান 
f জাতির মধ্যে এই চুক্তির বিরুদ্ধে কঠিন প্রতিক্রিয়া জন্ম নিয়েছিল । বিশেষ করে চুক্তির সেই 

পয়েন্টের কারণে যেখানে জার্মানিকে যুদ্ধের একক দায়ভার চাপিয়ে দেওয়া হয়। জার্মানি 
? জাতি এই চুক্তিকে জাতীয় অপমান হিসেবে গণ্য করে। এই চুক্তি জার্মান জাতির জন্য 
a এটা ব্যতীত আর কোনো রাস্তা খোলা রাখেনি যে, তারা হয়তো সারা জীবন গোলামের 
| মতো ট্যাক্স আদায় করে যাবে, নতুবা এই চুক্তির বিরুদ্ধে বিদ্রোহ করবে। বিদ্রোহের জন্য 
৪ তাদের শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন ছিল, ঘা হিটলার এসে পুরণ করে দেয়। 


হিটলার ও ফ্যাসিবাদের উত্থান 





am 











\ হিটলার ১৮৮৯ সালে অস্ট্রিয়াতে জন্ম নেয়। তার ইচ্ছা ছিল বড় হয়ে আর্টিস্ট হবে, 
| | A তাই আর্টিস্ট হওয়ার জন্য সে অস্ট্রিয়ার ভিয়ানাতে আসে। কিন্তু সে আর্ট কলেজে ভর্তি 
! 7] হতে গারেনি। ফলে তার ইতিহাস, ভূগোল ও দর্শন নিয়ে পড়ার সুযোগ হয়। সেগুলো 
অধ্যয়নের পর হিটলার এই সিদ্ধান্তে পৌছায় যে, ইউরোপের সমস্যাগুলোর বড় কারণ দুটি । 
এক. গণতাগঞ্রিক ব্যবস্থা, আর দুই. দ্বিতীয় ইহুদি জাতি । তার ধারণামতে ইহুদিরা পুরো 
বৈশ্বিক ঝাণিজাকে দখল করে নিয়েছে এবং প্রত্যেক ষড়যন্ত্র ও চক্রান্তের পেছনে তাদের 
হাত রয়েছে। দ্বিতীয়ত মে ধারণা করত গণতন্ত্র ইহুদিদের শাসনব্যবস্থা। যা মানুষকে 
দুর্বল নেতৃত্ব দেয় এবং সেই নেতৃত্বকে ইহুদিরা সহজেই কজা করে নেয়। সে ভিয়ানাতে 











| কৌ বর্তমান বিশ্বব্যব্থা ২৫৭ = 








লীন ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। হিটলার তাতে অংশ নেওয়ার জন্য 
জার্মান বাহিনীতে ভর্তি হয়, যেখানে সে দুবার আহত হয়। যুদ্ধে হিটলারের বীরত্ব অনেক 
প্ৰসিদ্ধি লাভ করে। তার বাহাদুরির ফলে তাকে জার্মানির সবচেয়ে বড় সামরিক সম্মাননা 
আইরোন ক্রস প্রদান করা হয়। ১৯১৯ সালে সে যুদ্ধের ময়দানে বিষাক্ত গ্যাসের প্রভাবে 
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় । হাসপাতালে থাকা অবস্থাতেই জার্মানির পরাজয়ের খবর 
তার কাছে পৌছায় ৷ 


এই পরাজয় হিটলারের জীবন পরিবর্তন করে দেয়। সে রাজনীতিতে প্রবেশের ইচ্ছা 
করে। কিন্তু হিটলারের সামনে তখন এই প্রশ্ন আসে যে, সে রাজনীতির জন্য কোন পার্টিতে 
অন্তর্ভূক্ত হবে । সেই সময় তার সাক্ষাৎ হয় একটি ছোট দল নাজি পার্টির সাথে, যেখানে 
সর্বসাকুল্যে ২৫ জন সদস্য ছিল। এই পার্টি জার্মান জাতিকে বিদ্যমান সমস্যা থেকে 
বের করার দৃঢ় ইচ্ছা রাখত। হিটলারের দৃঢ় প্রতিজ্ঞাও তাদের সাথে মিলে যায়। সে এই 
পার্টিতে প্রবেশের সিদ্ধান্ত নেয়। সেই সময় জার্মানির অবস্থা ছিল এমন যে, ভার্সাই চুক্তি 
জার্মানির সমাজকে ধ্বংসের কিনারায় দাড় করিয়ে দিয়েছিল । এই অবস্থা হিটলারের কাছে 
উপযুক্ত মনে হয়। তার ভাষণগুলো পুরো জার্মানিতে আগুন লাগিয়ে দেয়। সে মৃতপ্রায় 
জার্মান জাতির মধ্যে এই অনুভূতি সৃষ্টি করে যে, জার্মানরা দুনিয়ার সবচেয়ে উত্তম জাতি 
এবং এই জাতিকে গোলাম বানানোর অধিকার কারও নেই। পুরো ইউরোপকে শাসন 
করার অধিকার একমাত্র জার্মানিদেরই রয়েছে। সে ভার্সাই চুক্তিকে বিলুপ্ত করে দেয় এবং 
এই চুক্তির ওপর দস্তখত করার সমস্ত অভিযোগ রাষ্ট্রের সকল স্যোশালিস্ট ও ইহুদি পার্টির 
ওপর চাপিয়ে দেয়। সে জার্মানিদের সমস্যার মূল কারণ ইহুদিদেরকে সাব্যস্ত করে এবং 
দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে যে, সে শক্তিশালী হওয়ার পর পুরো ইউরোপ থেকে ইহুদিদের বের 
করে দেবে। সে জার্মান জাতির সাথে প্রতিজ্ঞা করে, যদি ক্ষমতায় যায়, তাহলে ভার্সাই 
চুক্তির বাস্তবায়নকে বন্ধ করে দেবে । এটাই ছিল সেই স্লোগান, যা ১৯২০ সালের সেই 
সময়ে জার্মান জাতি শুনতে এবং মানতে উন্ুখ হয়ে ছিল। 


১৯৩১ সালে হিটলারের নাজি পার্টি সামান্য কিছু ভোট নিয়ে পার্লামেন্টে যায়। কিন্তু ১৯৩৩ 
সালে এই পার্টি ক্ষমতায় যেতে সক্ষম হয়ে যায়। সেই বছরেই হিটলার জার্মানির চ্যান্সেলর 
হয়ে যায়; কিন্তু সে চ্যান্সেলর উপাধি ধারণের পরিবর্তে 'ফুয়েরার' উপাধি ধারণ করে । যার 
অর্থ ছিল 'নেতা'। ক্ষমতায় যাওয়ার পর তার সমস্ত কাজ ভার্সাই চুক্তির বিরুদ্ধে যাওয়া 
শুরু করে। সে সমস্ত ধারা বাস্তবায়নে বাধা দেয় এবং অপরদিকে সে জার্মান বাহিনীকে 
নতুনভাবে সজ্জিত করতে থাকে । সেই সাথে সে ট্যাঙ্ক, কামান ও বিমান বানানোর আদেশ 
জারি করে । ১৯৩৬ সালে সে রাইনল্যান্ড হামলা করে দখল করে নেয়। ১৯৩৮ সালে যুদ্ধ 
ছাড়াই সে অস্ট্রিয়া দখল করে নেয়। এরপর ১৯৩৮ সালে হিটলার ব্রিটেনের প্রধানমন্ত্রীর 
সাথে এক চুক্তির মাধ্যমে যুগোস্রাভিয়ার জার্মানির অংশ দখল করে নেয় এবং কয়েক মাসে 
পুরো দেশ দখল করে নেয়। 


























ও. ২৫৮ ৷ ইতিহাসের আয়নায় কি 


পুঁজিবাদী গণতন্ত্রের বিরুদ্ধে হিটলার মুসোলিনির পেশ করা ফ্যাসিবাদকে গ্রহণের সিদ্ধান্ত 
নেয়। হিটলারের উত্থানের সাথে সাথে ফ্যাসিবাদও ইউরোপে উত্থান হতে থাকে । 
ফ্যাসিবাদের উত্থানের ফলে ইউরোপে পুঁজিবাদী গণতন্ত্র বিপদে পড়ে যায়। ফ্যাসিবাদের 
ভিত্তি ছিল দুটি থিউরির ওপর : 


- জাতীয়তাবাদ 
- একনায়কতন্ত্ 


হিটলার একদিকে জার্মান জাতীয়তাবাদকে উজ্জীবিত করে নিজেকে সবচেয়ে উত্তম ও 
সবার ওপর রাজত্ব করার অধিকারী প্রমাণ করে । অপরদিকে সে এই পদ্ধতিতে জার্মানিদের 
পরিচালিত করে যে, পুরো জাতি শুধু একজন ব্যক্তির ইশারায় চলতে থাকে । 


দ্বিতীয় বিশ্বযুদ্ধ 


১৯৩৯ সালে হিটলার পোল্যান্ডে হামলা করে ১৮ দিন যুদ্ধের পর পোল্যান্ড দখল করে 
নেয়। পোল্যান্ড দখল করার সাথে সাথেই ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধের জন্য লাফঝাপ শুরু করে। 
আর এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধে ইতালি জার্মানির সাথে অংশ নেয়। 
জার্মানরা পোল্যান্ডের পর ফ্রান্স ও নরওয়ে দখল করে নেয়। পশ্চিম ইউরোপের পর জার্মানি 
তার নিশানা পূর্ব ইউরোপের দিকে ঘুরিয়ে দেয়। সে রাশিয়ার ওপর তিনবার হামলা করে; 
কিন্তু প্রতিকূল মৌসুমি অবস্থার ফলে মঙ্কো দখল করতে পারেনি ৷ আর এখান থেকেই তার 
পতন শুরু হয়। রাশিয়ার ওপর হামলার সাথে সাথে সে ইতালির সাহায্যে বিটেনের অধীন 
মিশরের ওপরেও হামলা করে বসে। 


জার্মানির এই বিজয়গুলোর সামনে ১৯৪১ সালে যখন ব্রিটেনের পরাজয় নিশ্চিত হচ্ছিল, 
তখনই আমেরিকা তাদের সাহায্যে ময়দানে নামে । অন্যদিকে জাপান আমেরিকার সাথে 
শত্রুতার ভিত্তিতে জার্মানির সাথে অংশ নেয়। যার ফলে একদিকে ব্রিটেন, ফ্রান্স ও 
আমেরিকার জোট হয় এবং অপরদিকে জার্মানি, ইতালি ও জাপানের জোট হয়। রাশিয়া 
কোনো জোটে প্রবেশ করা ব্যতীতই জার্মানির বিরুদ্ধে লড়াই করছিল । হিটলারের সবচেয়ে 
বড় ভুল ছিল, সে বিভিন্ন অঞ্চলে ও বিভিন্ন শত্রুর বিরুদ্ধে একই সাথে যুদ্ধফন্ট খুলে 
রেখেছিল । যার ফলে এই অবস্থায় যুদ্ধকে দীর্ঘ দিন টিকিয়ে রাখতে সে সক্ষম হয়নি । এই 
যুদ্ধে আমেরিকা জাপানের ওপর এটম বোমা নিক্ষেপ করে। রাশিয়ার বিরুদ্ধে জার্মানির 
পরাজয় জোটবাহিনীকে চতুষ্পার্শ থেকে জার্মানির ওপর হামলা করার সুযোগ তৈরি করে 
দেয়। যার ফলে জার্মানির পরাজয় নিশ্চিত হয়ে যায়। পশ্চিমারা এই যুদ্ধকে ফ্যাসিবাদের 
বিরুদ্ধে পুঁজিবাদী গণতন্ত্রের বিজয় হিসেবে আখ্যায়িত করে । 


























কে বর্তমান বিশবব্যবস্থা / ২৫৯ 1:47 


দ্বিতীয় বিশ্বযুদ্ধেও ব্রিটেন হিন্দুস্থানের রয়েল ইন্ডিয়ান আর্মিকে ব্যবহার করে । রয়েল ইন্ডিয়ান 
আর্মি তার প্রভুদের গোলামির জন্য ইতিহাসে সবচেয়ে বড় বাহিনী গঠন করে। দ্বিতীয় 
বিশ্বযুদ্ধে তাদের ২১টি পদাতিক ডিভিশন ও চারটি আর্মার্ড ডিভিশন অংশ নিয়েছিল । যা 
সর্বমোট ২৫ লাখ সদস্যের সমষ্টি ছিল। এই সেনারা বার্মা, মালয়, ইরাক, ইরান, শাম, 
খিদমত আঞ্জাম দেয়। এই বাহিনীর ৮৭ হাজার সেনা যুদ্ধে নিজের প্রভুদের জন্য জান 
কুরবান করে এবং ৩০ জন ব্রিটেনের সামরিক পদক ভিক্টোরিয়া ক্রেস্ট অর্জন করে । এই 
যুদ্ধে বাহিনীতে সেনা ভর্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাঞ্জাবে থাকা 
ইউনিয়নিস্ট পার্টির প্রধান সিকান্দার হায়াত খান। 


দ্বিতীয় বিশৃযুদ্ধের ফল 


দ্বিতীয় বিশ্যুদ্ধের পর কার্যতভাবে পশ্চিমাদের সেই গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জিত হয়ে যায়, যার 
স্বপ্ন তারা দেখছিল। এই সফলতায় অন্তর্ভুক্ত ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা, ইসরাইল রাষ্ট্রকে 
অফিসিয়ালি স্বীকৃতি দেওয়া, নতুন অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা এবং জার্মান-ইতালির 
ফ্যাসিবাদের সমাপ্তি ৷ 




















নিউ ওয়ান্ড অর্ডারের তৃতীয় যুগ 
রাশিয়া ও আমেরিকার মাঝে স্নায়ুযুদ্ধ (১৯৪৫-১৯৯১ খ্রি.) 


দ্বিতীয় বিশ্বযুদ্ধে যদিও রাশিয়া ও পশ্চিমা দেশগুলো জার্মানি ও তার মিত্রদের বিরুদ্ধে ছিল; 
কিন্তু তারা এমন প্রাণীর মতো ছিল, যারা ঝড়ের সময় টিলার কাছে একত্রিত থাকলেও ঝড় 
শেষ হওয়ার পর একে অপরের ওপর হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে । মূলত এমনটাই পশ্চিম ও 
রাশিয়ার মধ্যে হয়েছিল। যখনই যুদ্ধে জার্মানি ও তার মিত্রশক্তির বিপদ শেষ হয়ে যায়, 
তখন তারা একে অপরের সাথে যুদ্ধ শুরু করে। রাশিয়া ও আমেরিকার এই যুদ্ধকে স্লাযুযুদ্ধ 
(কোল্ড ওয়ার) বলা হয়। 


১৯১৭ সালে রাশিয়াতে কমিউনিস্ট বিপ্লব হয়। সে সময় বিপ্লবের প্রধান ছিল লেলিন। 
লেলিনের মৃত্যুর পর ১৯২৮ সালে জোসেফ স্টালিন রাশিয়ার বিপ্লবের নেতা হয়ে যায়। সে 
রাশিয়ার উন্নতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ফলে অনেক কম সময়ে রাশিয়া বিশ্বের 
সবচেয়ে বেশি উৎপাদনশীল রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়ে যায়। ১৯৩৯ সালে হিটলার ও স্টালিনের 
মধ্যে পূর্ব ইউরোপের বন্টন নিয়ে একটি গোপন চুক্তি হয়। এই চুক্তিকে মোলোটোভ- 
রিবেনট্রপ চুক্তি বলা হয়। এই চুক্তি ছিল একটি ধোকা, কারণ ১৯৪১ সালে হিটলার 
রাশিয়ার ওপরে হামলা করে বসে। এই হামলার পর রাশিয়া এসে আমেরিকা ও ব্রিটেনের 
সাথে জোটবদ্ধ হয়ে যায়। ১৯৪৫ সালে রাশিয়া পূর্ব জার্মানিসহ পুরো পূর্ব ইউরোপ দখল 
করে নেয়। এই দখলের পর রাশিয়া কিছু রাষ্ট্রকে সরাসরি রাশিয়ার অন্তর্ভূক্ত করে আর 
কিছু রাষ্ট্রকে বিভিন্ন মাধ্যমে নিজের অন্তর্ভুক্ত করে নেয়। এই অন্তর্ভুক্তির পর রাশিয়া একে 
প্রাচ্গীয় জোট’ নাম দেয়। এই জোটের মধ্যে হাঙ্গেরি, পোল্যান্ড, যুগোস্রাভিয়া, বাত, 
রোমানিয়া ও আলবেনিয়া অন্তর্ভুক্ত ছিল। 


১৯৪৯ সালে চীনে মাওসেতুং এর কমিউনিস্ট বিপ্লব হয়। স্টালিন চীনের সাথে চুক্তি 
করে। পশ্চিমারা এই চুক্তিকে নিজেদের জন্য বিপদ মনে করে। চীনের এই বিপ্রবের 
ফলে পুরো দক্ষিণ-পশ্চিম এশিয়া, বিশেষ করে কোরিয়া ও ভিয়েতনামে বিপ্রুবের অবস্থা 
তৈরি হয়ে যায়। ১৯৫৩ সালে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার ওপর হামলা করে । তখন 
আমেরিকা দক্ষিণ কোরিয়াকে সাহায্যের জন্য তার বাহিনী পাঠায় ১৯৫৯ সালে আমেরিকা 
ভিয়েতনামে বাহিনী পাঠায়, যার ফলে ভিয়েতনামে যুদ্ধ শুরু হয়, যা দশ বছর চলমান 
থাকে । সেই সময় রাশিয়া ও চীনের পরিকল্পনা ছিল স্পষ্ট। কারণ সমাজতন্ত্র প্রত্যেক 























কে. বর্তমান বিশব্যবস্থা : ২৬১ 2 





রাষ্ট্রেই চিন্তাযুদ্ধ ছড়িয়ে দিচ্ছিল। তারা রাষ্ট্রের শিক্ষিত প্রভাবশালী শ্রেণিকে সংগঠিত করে 
শ্রমিকদের ইউনিয়ন প্রতিষ্ঠা করত, যারা সেই রাষ্ট্রে গেরিলা যুদ্ধ শুরু করে দিত। অতঃপর 
তাদের কাছে রাশিয়া বা চীনের সাহায্য চলে আসত ৷ রাজনৈতিক বিপ্লব শুরু হওয়ার পর 
সেই রাষ্ট্রে পরিপূর্ণভাবে সমাজতন্ত্রের বিপ্লব শুরু হয়ে যেত। আমেরিকা ও ইউরোপ রাশিয়া 
ও চীনের এই সম্প্রসারণ নীতির ফলে কঠিন ভীত ছিল। 


নিরাপত্তার বিরোধী মনে করতে থাকে । যার ফলে বিশ্ব এক নতুন ধরনের যুদ্ধে প্রবেশ 
করে। এই যুদ্ধে কিছু মূলনীতি ছিল; কিন্তু এখানে মূল কৌশল ছিল, দুই পরাশক্তি 
সামনাসামনি আসার পরিবর্তে নিজেদের অঞ্চল থেকে দূরে কোনো ছোট রাষ্ট্রে যুদ্ধক্ষেত্র 
তৈরি করত। দ্বিতীয় কৌশল ছিল, দুই পরাশক্তি বৈশ্বিকভাবে নিজেদের অক্ষে রাষ্ট্র-সংখ্যা 
বৃদ্ধির কার্যক্রম শুরু করে। রাশিয়ার সরাসরি সম্প্রসারণ নীতির ফলে পশ্চিমারা বিশেষ 
করে আমেরিকা অনেক ভীত ছিল। 


রাশিয়ার সম্প্রসারণ নীতির বিরুদ্ধে তখন আমেরিকান প্রেসিডেন্ট হ্যারি টুম্যান এক 
কর্মপদ্ধতি নির্ধারণ করে, যাকে ট্রম্যান ডকট্রেইন বলা হয়। এই কর্মপদ্ধতি অনুযায়ী 
আমেরিকা সিদ্ধান্ত নেয়, দক্ষিণ এশিয়ার রাষট্রগুলোকে তাদের অধীন করার জন্য বড় 
সেনা-সাহায্য পাঠাবে, যাতে তারা রাশিয়ার মোকাবিলা করতে পারে। এই সাহায্যকে 
‘পারস্পরিক সেনা সহযোগিতার কৌশল" বলা হয় । যে এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত হতো, তাকে 
ফন্ট লাইন মিত্র ঘোষণা দেওয়া হতো । পাকিস্তানও এটাতে অন্তর্ভুক্ত হয়। সেই সময় এই 
যুদ্ধের নাম 'মোরাল ক্রুসেড' তথা নৈতিক ক্রুসেড যুদ্ধ রাখা হয়। ভারত এগুলোর দিকে 
কোনো ভ্রুক্ষেপ করেনি, কেননা তারা রাশিয়ার দিকে ধাবিত ছিল। সেই সময় পাকিস্তানের 
প্রধান লিয়াকত আলি খান এবং তারপর জেনারেল আইয়ুব খান লাজ-শরম হারিয়ে 'মোরাল 
ভ্রুসেডে' আমেরিকার সাথে জোট করে । 


এই জোটের অধীনে পাকিস্তান আমেরিকাকে নিজের ভূমিতে বিমানঘাটি করার সুযোগ 
দেয়। প্রসিদ্ধ গোয়েন্দা-বিমান ইউ-২ এই খাঁটি থেকেই উড়ে যেত। টুম্যানের কার্ষপদ্ধতি 
মুতাবিক পূর্ব ইউরোপেও স্বাধীন ঘাঁটি তৈরির ফয়সালা হয়, যা পরবর্তী সময়ে ন্যাটোর 
আকৃতি ধারণ করে। সেই সময় কমিউনিস্ট উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার ওপর হামলা 
করে । আমেরিকার এই কৌশলের অধীনে এই যুদ্ধেও সরাসরি নিজেদের বাহিনী নিয়ে 
প্রবেশ করে। ফলে আমেরিকার সবচেয়ে বড় সেনাধাটি দক্ষিণ কোরিয়াতে প্রতিষ্ঠা করে। 
সেই সময় আমেরিকা আরও বেশি আগ্রহী হয়ে কমিউনিস্ট ভিয়েতনামের ওপর হামলা 
করে। অন্যদিকে রাশিয়া ভিয়েতনামে কমিউনিস্ট স্বাধীনতাপদ্থীদের সর্বোচ্চ সাহায্য করে 
তাদেরকে আমেরিকার জন্য মরণফীদ বানিয়ে দেয় । এই যুদ্ধ থেকে আমেরিকা খালি হাতে 
বের হয়; বরং সেখানে উল্টো তাদের বিশাল ক্ষতির অঙ্ক গুনতে হয়। আমেরিকা ১৯৬৯ 
সালে তার বাহিনীকে ফিরিয়ে নিয়ে আসতে বাধ্য হয়। 


























উহ ২৬২) ইতিহাসের আয়নায় কে 





৬০ এর দশকে ফ্রান্সের জেনারেল ‘আন্তে বিউফার' মনস্তাত্বিক লড়াইয়ের থিউরি পেশ 
করে, রা যাতনা বদন | সারি মী পরা 
আমেরিকা নিজ বাহিনীকে সজ্জিত করে। তার থিউরি অনুযায়ী আমেরিকা রাশিয়ার শক্তিকে 
তিন পদ্ধতিতে কাবু করতে সক্ষম হবে £ 





- ভয় সৃষ্টি করা, যার ফলে শত্রু কোনো ধরনের বিরোধী পদক্ষেপ নেওয়া থেকেই দূরে 
থাকবে । যাকে 'ডিটারেস তত্ত্ব বলা হয়। 


- যদি শত্রুকে ভীত রাখা না যায়, তাহলে দূরদর্শিতার মাধ্যমে তাদের নিজেদের শক্তিকে 
এতটুকু উন্নত করা, যাতে শত্রু কোনো আক্রমণ করে সফল হতে না পারে। 








- শত্রুকে অবরোধ দেওয়া, যাতে তারা নিজেকে সম্প্রসারিত করতে না পারে। 


এই কৌশল বাস্তবায়নের জন্য আমেরিকা তার বাহিনীকে নতুনভাবে সজ্জিত করে এবং 
তাদের বাহিনীকে বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়। যার মাধ্যমে আমেরিকা পুরো বিশ্বের 
চতুষ্পার্্ে একটি সামরিক অবরোধ তৈরি করে । অপরদিকে ষাটের দশকে রাশিয়া একটি 
পরাজয়ের শিকার হয়। তারা নতুন এক পানের ভিত্তিতে কিউবার থেকে আমেরিকার ওপর 
মিসাইল হামলার চেষ্টা করে; কিন্তু বিপরীতে আমেরিকা পরমাণু-যুদ্ধের ধামাকা লাগিয়ে 
দেয়। যার ফলে রাশিয়া তার পরিকল্পনা থেকে ফিরে আসতে বাধ্য হয়। এটাকে কিউবান 
মিসাইল ক্রাইসিস বলা হয়। যার পর ১৯৭৯ সালে রাশিয়া__যারা নিজের সম্প্রসারণ নীতি 
বাস্তবায়নে ওয়ার্ম ওয়াটারের তালাশে আফগানে প্রবেশ করে। তাদের লক্ষ্য ছিল উপকূল 
পর্যন্ত রাস্তা করে নেওয়া ৷ ফলে আফগানে অবারও জিহাদ শুরু হয়। 











আফগান-জিহাদ মূলত ইতিহাসের এক চূড়ান্ত মোড়, যেখানে পুরো দুনিয়ার ইসলাম 
প্রতিষ্ঠার আন্দোলনগুলো এক প্লাটফর্মে একত্রিত হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। 
আমেরিকা ও পাকিস্তান যখন দেখল, মুজাহিদরা রাশিয়াকে বাধা দিতে সক্ষম হয়েছে, 
তখন তারা নিজেদের লক্ষ্য অর্জনের জন্য মুজাহিদদের সাহায্য করা শুরু করে। ফলে 
রাশিয়ার পরাজয় হয় এবং ১৯৯১ সালে U55 (সোভিয়েত ইউনিয়ন) ভেঙে যায়। যার 
ফলে স্নায়ুযুদ্ধের সমাপ্তি ঘটে এবং এরপর বিশ্ব নতুন এক মেরুকরণের যুগে প্রবেশ করে। 











কোল্ড ওয়ারে রাশিয়া ও আমেরিকার কর্মপদ্ধতি 


কোল্ড ওয়ার শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া ও ইউরোপ 
ধ্বংস হয়ে যায় এবং তাদের অর্থব্যবস্থাও ধসে পড়ে । এই অবস্থা থেকে উন্নতির জন্য এই 
রাষ্ট্রগুলো নিজ নিজ অর্থনৈতিক প্রোগ্রামের ঘোষণা দেয় এবং পুরো দুনিয়ার রাষ্ট্রপ্ুলোকে 
এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান করে। কোল্ড ওয়ারে যুদ্ধক্ষেত্র ছিল তিনটি : ১. 
রাজনৈতিক ২. অর্থনৈতিক ৩. সামরিক। এই তিনটি যুদ্ধক্ষেত্রে আমেরিকা ও রাশিয়া 
একে অপরের বিরুদ্ধে ছিল । আমরা এই দুই রাষ্ট্রের কর্মপদ্ধতির একটি সংক্ষিপ্ত আলোচনা 
এখানে পেশ করব ইনশাআল্লাহ। 


কোল্ড ওয়ারে রাশিয়ার কর্মনদ্ধতি 


রাশিয়া মূলত সমাজতন্ত্রের আহ্বান নিয়ে দীড়িয়েছিল। সমাজতন্ত্রের জনক ছিল জার্মানির 
দার্শনিক কার্ল মার্স । এই থিউরি ছিল ইউরোপের শিল্পবিগ্রব ও পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে 
পাল্টা প্রতিক্রিয়া । সেই সময় এই ব্যবস্থার উত্থান হয়, যখন ১৯১৭ সালে লেলিন রাশিয়ার 
জারকে সিংহাসন থেকে তাড়িয়ে রাশিয়াতে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করে। লেলিনের 
মৃত্যুর পর সমাজতন্ত্রের দ্বিতীয় বড় লিডার ছিল স্টালিন, যে এই বিপ্লবকে রাজনৈতিক 
দৃষ্টিকোণ থেকে গ্রহণ করে নিয়েছিল। রাশিয়ার প্রভাবে সমাজতন্ত্র অন্যান্য রাষ্ট্রেও ছড়িয়ে 
পড়তে থাকে । 


প্রত্যেকটি কমিউনিস্ট বিপ্রুব তিনটি ধাপ পাড়ি দেয় : 


- প্রথম ধাপ, রাষ্ট্রের যুবক ও শিক্ষিত শ্রেণিকে রাশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অন্তর্ভুক্ত 
করা । যার ফলে একটিভ একটি শিক্ষিত বিপুবি দল তৈরি হয়ে যেত। 


- দ্বিতীয় ধাপ, উল্লেখিত দলকে নিজ রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হতো, যেখানে তারা বিপ্লবের 
পরিবেশ তৈরি করত ৷ তারা নিজেদের দেশে শ্রমিক, মেহনতি ও শিক্ষিত শ্রেণিকে 
সংগঠিত করে রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে দিত এবং বেসামরিক বিদ্রোহীদের আন্দোলন সৃষ্টি 
করত । অপরদিকে সামরিক গেরিলা কার্যক্রমের মাধ্যমে এই আন্দোলনকে শক্তিশালী 


করত। 











- তৃতীয় ধাপ, প্রশাসন দখল করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। 


৫১. সমাজতন্ত্র হলো সাম্যবাদী রাষ্ট্রের প্রথম পর্যায়। তৎকালীন রাশিয়া তথা সোভিয়েত ইউনিয়ন যদিও 
একটি সাম্যবাদী রাষ্ট্র ছিল: কিন্তু আমরা এখানে গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে সমাজবাদ ও সাম্যবাদকে একক 
শক্তি হিসেবেই আলোচনা করব। সাম্যবাদ হলো সমাজতন্ত্রের চূড়ান্ত রূপ । 


২৬৪ ৷ ইতিহাসের আয়নায় কৌ 





এই কার্যক্রম অনেক সফলতা লাভ করে । অনেক কম সময়েই সমাজতন্ত্র পূর্ব ইউরোপ, 
দক্ষিণ-পূর্ব আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পূর্ব ও মধ্য আফ্রিকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। 
কমিউনিস্ট আন্দোলনকে দুটি অতিরিক্ত বিষয় অনেক বেশি সাহায্য করেছিল। 


একটি ছিল জাতীয়তাবাদ ও অপরটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন ও ফ্রান্স সাম্রাজ্যের 
কলোনিগুলোর ওপর নিয়ন্ত্রণ দুর্বল হওয়া । যার সুযোগ নিয়ে সমাজতন্ত্র সেই রাষ্ট্রপ্তলোতে 
রাষ্ট্রীয় স্বাধীনতার নামে গেরিলা আন্দোলন চালু করে দিত । এর মধ্যে ভিয়েতনাম ও আল- 
জাজায়িরের স্বাধীনতা আন্দোলন অধিক প্রসিদ্ধ । এভাবে সমাজতন্ত্রের বিস্তার পুঁজিবাদী 
পশ্চিমাদের কঠিন পেরেশানিতে ফেলে দেয়। 


রাশিয়া ও চীনের বাণিজ্যিক কর্মপদ্ধাতি 


সনারুবুদ্ধের দ্বিতীয় অংশ ছিল ইকোনমিক সিস্টেম। সমাজতন্ত্র ছিল মুলত পুঁজিবাদী 
ব্যবস্থার বিপরীত ৷ পুঁজিবাদ হচ্ছে স্বাধীন বাণিজ্যব্যবস্থা এবং এমন এক সিস্টেম, যেখানে 
প্রশাসনের অনুপ্রবেশ সর্বোচ্চ কম হয়ে থাকে এবং পুঁজিবাদীদের যেখানে ও যেভাবে ইচ্ছা 
পুঁজি বিনিয়োগের সুযোগ থাকে । অন্যদিকে সমাজতন্ত্র গুঁজিবাদকে গরিব ও শ্রমিক শ্রেণির 
জন্য ক্ষতিকর মনে করে এবং প্রশাসনকে সমস্ত জনগণের মৌলিক প্রয়োজন পূরণের 
দায়িত্বশীল মনে করে । এই জন্য তারা এমন ব্যবস্থা প্রণয়ন করে, যা পূর্ণভাবে রাষ্ট্রীয় 
কন্ট্রোলে পরিচালিত হতো । এই নীতিকে ন্যাশনালাইজেশন পলিসি বলা হয়। এখানে 
মার্কেটে বিক্রি করার পরিকল্পনা তৈরি করত ৷ 


এই ধরনের বাণিজ্য প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এবং তারপর ১৯৬৫ সাল পর্যন্ত 
অনেক সফলতার সাথে এগিয়ে যেতে থাকে । এর মুল কারণ ছিল, এই দুই যুদ্ধের পর 
রাশিয়া ও বাকি বিশ্বের বাণিজ্য ধ্বংস হয়ে যাওয়ার ফলে উন্নতির অনেক সুযোগ তৈরি হয়, 
তখন খণও ছিল অনেক বেশি। কিন্তু ১৯৬৫ সালের পর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘাটতি 
কাটিয়ে উঠে, তখন এই ব্যবদ্থা নিষ্টি্তার শিকার হয় এবং এই নিষ্কিয়তা তার পতনের 
কারণ হয়। এর আরেকটি কারণ ছিল, রাশিয়া বড় বড় মিশন ও অস্ত্র-শিল্পের দিকে অধিক 
ধাবিত হয়ে পড়ে । ফলে জনগণের নিত্য প্রয়োজনীয় জিনিসের গুরুত্ব দ্বিতীয় পর্যায়ে চলে 
যায়। যার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মার্কেট পতনশীল হয়ে যায় এবং মানুষের 
মধ্যে অনেক বিশৃঙ্খলা বৃদ্ধি পেতে থাকে । ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা 
ও লাভ অনেক বেড়ে যায়। অন্যদিকে অস্ত্র নিত্যপ্রয়োজনীয় বিষয় ছিল না। ফলে অবস্থা 
এমন দাড়ায় যে, অনেক অস্ত্র স্টোরে পড়ে থাকত; কিন্তু মানুষের খাওয়ার আটা থাকত না। 
































এ ছাড়া নিত্যদিনের জিনিসপত্রেও কোনো ভারসাম্য ছিল না। কিছু জিনিস এতটাই বেশি 
বানানো হতো, যার ফলে তার কোনো চাহিদা থাকত না। অন্যদিকে অধিক চাহিদার 
জিনিসপত্র বাজারে পাওয়াই যেত না। টর্চ লাইটের ব্যাটারি পাওয়া যেত না; অথচ দামি 
স্যাম্পুর অভাব হতো না। এই সমস্যা সমাধানের কোনো চেষ্টাই করা হয়নি, যার ফলে 
দামি জিনিস স্টোরে পড়ে থাকত, মার্কেটে তার কোনো মূল্য থাকত না। আফগান- 
জিহাদের ফলে এই ব্যবস্থা আরও অধিক নিষ্রিয়তার শিকার হয় এবং রাশিয়ার বাণিজ্যের 
ওপর আঘাত পড়ে ৷ যার ফলে রাশিয়ার কাছে যুদ্ধ তো দূরের বিষয়, নিজেদের অভ্যন্তরীণ 
সমস্যা সমাধানের জন্য পর্যাপ্ত সম্পদ ছিল না । রাশিয়ার মতো একই অবস্থা তার মিত্রদেরও 
হয়েছিল। তবে চীন এই সিস্টেমকে অনেক সতর্কতার সাথে পরিচালিত করেছিল, যার 
ফলে তাদের অবস্থা রাশিয়ার মতো হয়নি। 


স্নায়ুযুদ্ধ ছিল আমেরিকা ও পশ্চিমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ । তাদের সবচেয়ে বড় 
চ্যালেঞ্জ ছিল, সমাজতন্ত্র ছড়িয়ে পড়ার ফলে পশ্চিমারা মুসলিম উম্মাহকে লুণ্ঠন করে শিল্প- 
বিপ্লবের মাধ্যমে যেই উন্নতি লাভ করেছিল, তা থেমে যাওয়ার উপক্রম হয়। যা তাদের 
জন্য মেনে নেওয়ার মতো ব্যাপার ছিল না । অপরদিকে রাশিয়া পুরো ইউরোপ দখল করে 
নিয়েছিল। তৃতীয় দিকে তারা দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার অধিকাংশ 
রাষ্ট্রেও কমিউনিজম বাস্তবায়ন করে ফেলেছিল। এই সমস্ত সমস্যা থেকে উত্তরণের জন্য 
আমেরিকা ইউরোপের সাথে মিলে সমাজতন্ত্রকে অবরোধ ও সীমাবদ্ধ করার এক সামগ্রিক 
কর্মপদ্ধতি নির্ধারণ করে। এই কর্মপদ্ধতির প্রস্তুতকারক ছিল আমেরিকার সেই সময়ের 
প্রেসিডেন্ট ট্ুম্যান। টুম্যানের পরের প্রেসিডেন্টরা এই ক্ষেত্রে আরও উন্নতি করে। যাদের 
মধ্যে ডোয়াইট ডি. আইজেনহাওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই কার্পদ্ধতি ছিল 
রাজনৈতিক, সামাজিক ও বাণিজ্যিক সর্বক্ষেত্রে । প্রত্যেক এলাকার জন্য আলাদা আলাদা 
কর্মপদ্ধতি নির্ধারণ করা হয়। দক্ষিণ-পূর্ব এশিয়াতে আমেরিকা স্যাটো (32৭0) নামে 
জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ ভিয়েতনামের সাথে একটি 
চুক্তি করে। দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে তারা সরাসরি বাহিনী নিয়ে 
প্রবেশ করে। অপরদিকে ফিলিপাইন, জাপান ও অস্ট্রেলিয়াতে সেনাঘাটি তৈরির জন্য 
জায়গা নিয়ে নেয়। এ ছাড়াও যে রাষ্ট্রগুলো সামরিকভাবে দুর্বল তাদেরকে সমাজতন্ত্রের 
বিরুদ্ধে যুদ্ধের জন্য সামরিক সাহায্য প্রেরণ করে। 





























৫২, (31540) South East Asia Treaty Organization 


উ ইউ ২৬৬. ইতিহাসের আয়নায় (কি 


একই ধরনের দ্বিতীয় জোট ছিল স্যান্টো (001খ70)৭* যাকে বাগদাদ প্যাক্ট বলা হয়। 
এই চুক্তিতে ইরাক, ইরান, তুর্কি ও পাকিস্তান অন্তর্ভুক্ত ছিল । এই চুক্তির অধীনে আমেরিকা 
পাকিস্তানকে সমাজতন্ত্রের বিরুদ্ধে প্রথম সারির মিত্র ঘোষণা দিয়ে সামরিক সাহায্য পাঠায়। 
পাকিস্তান নিজ দেশে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকাকে ঘাঁটি তৈরির সুযোগ করে দেয়। কিন্তু 
ইরাক বার্থ পার্টির বিপ্লবের পর এই চুক্তি থেকে বের হয়ে যায়। কয়েক বছর পরেই তুর্কি 
এবং ১৯৭৯ সালে শিয়া-বিগ্রবের পর ইরানও এই চুক্তি থেকে বের হয়ে যায়। শুধুই পথম 
সারির গোলাম পাকিস্তান বাকি রয়ে যায়, যে পরবর্তী সময়ে আফগানেও নিজ গোলামির 
দায়িত্ব আদায় করে। 


সেই সময়ের তৃতীয় জোট ছিল ন্যাটো (70) যেখানে আমেরিকাসহ সমস্ত 
ইউরোপের রাষ্টরগুলোকে অন্তর্ভুক্ত করা হয়। এটি এমন একটি পরিপূর্ণ বাণিজ্যিক ও 
সামরিক জোট ছিল, যার অধীনে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হওয়া ক্ষতি পূরণের জন্য 
মার্শেল প্ল্যানেরণ ঘোষণা দেয়। এটাই ছিল ইউরোপকে নতুনভাবে গঠনের কার্ষপদ্ধতি। 
এই পরিকল্পনার অধীনে ইউরোপের মধ্যে উন্নতির দ্বার খুলে যায়, যার বিস্তারিত আলোচনা 
আমরা সামনে করব ইনশাআল্লাহ । 


আমেরিকার অর্থনৈতিক ব্যবস্থা; মার্কেট ঈক্লোনমি 
(ইঙ্ডদিদেৱ বৈশ্বিক শাসনের পূৰ্ণতা) 


মস্নায়ুযুদ্ধে আমেরিকার সবচেয়ে বড় সফলতা ছিল পুরো দুনিয়াতে তাদের নতুন অর্থনৈতিক 
ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়া । যাকে আজকের যুগে মার্কেট ইকোনমি বা বাজার-ভিত্তিক অর্থনীতি 
বলা হয়। এটা সেই সিস্টেম, যা এনলাইটেনমেন্টের দার্শনিকরা পশ্চিমাদের দিয়েছিল 
এবং পশ্চিমে যার বাস্তবায়ন ফরাসি বিপ্লবের পর থেকে শুরু হয়। তখন থেকে আজ 
পর্যন্ত এই সিস্টেম সেই পদ্ধতি ও কাঠামোর ওপরেই রয়েছে, যা তা তৈরির সময় ছিল। 
সেই কোম্পানি, ব্যাংকিং ব্যবস্থা ও এডম স্মিথের স্বাধীন অর্থনীতির প্রোগান ও মানুষের 
উন্নতির সবুজ বাগান এখনো আছে। অনেক বিশেষজ্ঞদের মতে, এই সিস্টেম মূলত ইহুদি 
পুঁজিবাদীদের দীর্ঘ চিন্তাভাবনার পর বানানো এক সিস্টেম । এই ব্যবস্থার মাধ্যমে ইহুদিরা 
দুনিয়ার সমস্ত রাষ্ট্রের অর্থনীতিকে একে অপরের প্রতি মুখাপেক্ষী বানিয়ে বৈশ্বিক ব্যবস্থা 
বা গ্লোবালিজমের নতুন দর্শন জন্ম দেয়। পাশাপাশি পুরো বিশ্বকে এমন এক কন্ট্রোলিং 















































বৈশ্বিক অর্থনীতিকে পারস্পরিক মুখাপেক্ষী বানানোর ফলে অর্থনীতি একটি শক্তিশালী 


৫৩, (CENTO) Central Treaty Organization 

¢8. (NATO) North Atlantic Treaty Organization 
৫৫. এই পরিকল্পনাও প্রেসিডেন্ট ট্রমানের পলিসির অংশ ছিল। আমেরিকার সেক্রেটারি অফ স্টেট জর্জ 
মার্শেল ১৯৪৭ সালে এই পরিকল্পনা উপস্থাপনা করে। এ জন্য একে মার্শেল প্ল্যান বলা হয়। 





ক বলবি ২৬150 





সামরিক অস্ত্রে পরিণত হয়। যদি কোনো জাতিকে পরাজিত করতে হয়, তখন তার ওপর 
শুধু অর্থনৈতিক অবরোধ বসিয়ে দেওয়ার মাধ্যমে কোনো সেনা আক্রমণ ছাড়াই অর্ধেকের 
বেশি বিজয় করা সম্ভব। 


দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ইউরোপ পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। তখন তাদের দৃষ্টি ১৯৩৩ 
সালে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে আবিষ্কৃত হওয়া তেলের খনির ওপর পড়ে । পশ্চিমাদের 
ইচ্ছা ছিল ইউরোপকে আবারও বিশাল ক্ষমতায় অধিষ্ঠিত করবে এবং মধ্যপ্রাচ্যের আবিষ্কৃত 
তেল দখল করে নেবে। কিন্তু এই সমস্ত ক্ষেত্র থেকে ফায়দা ওঠানোর জন্য অগণিত নগদ 
পুঁজি দরকার ছিল, যা তাদের হাতে ছিল না। কেননা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে তাদের 
অর্থনীতির কোমর ভেঙে গিয়েছিল। ইউরোপের কোনো রাষ্ট্রের হাতেই এতটুকু পুঁজি ছিল 
না, যার দ্বারা নিজেদের রাষ্ট্রকে দাড় করাতে পারবে । ইতিপূর্বে প্রথম বিশ্বযুদ্ধে যখন পুরো 
দুনিয়ার উন্নত রাষ্ট্রগুলো নিজ নিজ দেশে আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, 
তখন ইউরোপ ১৯২৯ সালে কঠিন অর্থনৈতিক মন্দা বা গ্রেট ডিপ্রেশনের শিকার হয়। 
পশ্চিমা স্বাধীন বাণিজ্যের থিউরি পরাজয়ের সম্মুখীন হয় এবং অধিক উৎপাদনকারী উন্নত 
রাষ্ট্রগুলোর জন্য বৈশ্বিক বাণিজ্যের বাজারগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু সেই অবস্থাতেও 
পশ্চিমা দেশগুলোর জন্য উন্নতি করা ও বৈশ্বিক বাজারে নিজেদের স্থান করে নেওয়া 
আবশ্যক ছিল। 














এই সমস্যা সমাধানের জন্য ১৯৪৫ সালে আমেরিকার ব্রিটন উডে একটি কনফারেন্স 
হয়। যেখানে সেই সময়ের অর্থনৈতিক সিস্টেমে বিশাল পরিবর্তনের পরিকল্পনা পেশ করা 
হয়। এই পরিকল্পনা বাহ্যিকভাবে ক্ষতিহীন ও মানুষের জন্য লাভজনক মনে হয়; কিন্তু 
বাস্তবে এটা ছিল পুরো দুনিয়াকে গোলাম বানানোর এক পরিকল্পনা। এই কনফারেন্সে 
শুধু উন্নত রাষ্ট্রগুলোকে ডাকা হয়। তারা সম্মিলিতভাবে যে সিস্টেম প্রণয়ন করে, তাকেই 
মার্কেট ইকোনমি বলা হয়। স্লায়ুযুদ্ধ রাশিয়ার আদর্শিক ও সামরিক ক্ষমতাকে সীমাবদ্ধ 
করে ফেলেছিল। সেই সাথে এই যুদ্ধ রাশিয়ার অর্থনৈতিক ব্যবস্থা ও আমেরিকার বাজার- 
ভিত্তিক সিস্টেমের মাঝেও চলমান ছিল। 


ঝাজার-ভিন্তিক অর্থনীতির মধ্যে পুঁজিবাদী ব্যৱস্থা 


যেমনটা আমরা পূর্বে বলেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিমা রাষ্ট্রগ্ুলোকে পুনর্গঠন করা 
ও উন্নতির জন্য সীমাহীন পুঁজি ও মুক্ত বাণিজ্যিক বাজারের দরকার ছিল। ব্রিটন উডস 
কনফারেন্স মূলত এই দুটি সমস্যার সমাধানের জন্য হয়েছিল। এই কনফারেন্সে ডলারের 
সাথে স্বর্ণের সম্পর্ক ছাড়াই কারেন্সি তৈরি, ব্যাংক ও কোম্পানিগুলোকে নতুন বাজারের 
সাথে মিলিয়ে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ কার্যক্রমের সিদ্ধান্ত হয় ৷ এখানে আমরা সেই কার্যক্রম 
ও তার এতিহাসিক দৃষ্টিকোণ আলোচনা করব। 

















ইতিহাসের আয়নায়. (টি 


ব্যাংক ও পেপার কারেন্সির পারস্পরিক সম্পর্ক 


ফরাসি বিপ্রবের পূর্বে পুরো ইউরোপে স্বর্ণের দ্বারা ব্যাংকের কারেলির মূল্য নির্ধারণের 
ক্ষেত্রে কারও কোনো দখল ছিল না। ১৮১২ সালেও ইউরোপের সমস্ত রাষ্ট্রের কারেসি স্বর্ণ 
দ্বারাই পরিমাপ হতো; কিন্তু এই কাজের দায়িত্ব ব্যাংকের হাতে চলে যায়। ফলে ইহুদিদের 
বৈশ্বিক রাজত্র স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়। এই পরিকল্পনার প্রথম লক্ষ্য ছিল স্বর্ণ ছারা 
কারেল্সির মূল্য নির্ধারণের নীতি বাতিল করা । এই লক্ষ্যে ১৯০৫ সালে প্রথমবারের মতো 
আমেরিকাতে প্রাইজ বন্ড চালু করে। এর পরে ১৯১৩ সালে আমেরিকা ফ্রেডারেল রিজার্ভ 
নামে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করে । এই ব্যাংক ১৯৩৫ সালে বিশ্বের ৭০% স্বর্ণ 
ক্রয় করে নিজের কাছে জমা করে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশির ভাগ সময়ে আমেরিকা 
নিষ্ক্রিয় ছিল, তারা বরং যুদ্ধকে তাদের অর্থনৈতিক উন্নতির সোপান হিসেবে পেয়ে যায়। 
যুদ্ধ থেকে দূরে অনেকটা নিরাপদ থেকে ইউরোপে ব্যাপক মাত্রায় পণ্য সরবরাহ করে পুরো 
বিশ্বের কিয়দাংশ স্বর্ণের মজুদ গড়ে তোলে । অন্যদিকে ইউরোপের রাষ্ট্রগুলো অস্ত্র ও পণ্যের 
জোগান দিতে গোল্ড স্ট্যান্ডার্ড লঙ্ঘন করে ব্যাপক পরিমাণে কারেশি তৈরি করে ফেলে। 
ফলে যুদ্ধের পর অন্যান্য কারেন্সিগুলোর বিপরীতে ডলারের একক কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। 

















১৯৪৫ সালে ব্রিটন উডস কনফারেন্সে বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে আলোচনা হয় যে, কেবল 
ডলারকে স্বর্ণের সাথে সম্পৃক্ত রেখে বাকি সকল কারেলিকে স্বর্ণের পরিবর্তে ডলারের 
সাথে সম্পৃক্ত করে দেওয়া হবে। অর্থাৎ পূর্বের স্বর্ণ = ডলার; স্বর্ণ = ব্রিটিশ পাউন্ড; স্বর্ণ 
= জাপানিজ ইয়েন ইত্যাদি বাদ দিয়ে, স্বর্ণ = ডলার = পাউন্ড/ইয়েন/লিরা করে দেওয়া 
হবে। এটাকে “ত্রিটন উডস সিস্টেম’ বলা হয় । এই সিস্টেমের অধীনে আমেরিকা যেকোনো 
রাষ্ট্রের চাহিদার ভিত্তিতে ডলারের বিনিময়ে স্বর্ণ দিতে বাধ্য ছিল। কিন্তু ১৯৭১ সালে যখন 
ফ্রাল সঞ্চিত ডলারের পরিবর্তে স্বর্ণের দাবি করে, তখন আমেরিকা তাতে সরাসরি অস্বীকৃ 
তি জানায় । যার ফলে 'ব্রিটন উস সিস্টেম' বাতিল হয়ে যায় অথবা এটাকে জেনে 
বুঝে বাতিল করা হয়। ফলে এখন থেকে ডলারও আর স্বর্ণের সাথে সম্পৃক্ত থাকে না। 
অতঃপর ১৯৭৯ সালে সিদ্ধান্ত হয় যে, কেবল ডলারের মাধ্যমেই তেলের আমদানি-রপ্তানি 
হবে। ফলে ডলার পেট্রোডলারে পরিণত হয় এবং একচ্ছত্র কর্তৃত্ব কায়িম হয়ে যায়। 
এরপর প্রত্যেক রাষ্ট্রের কারেলির মূল্য ওপেন মার্কেটে বৈশ্বিক চাহিদা ও জোগানের ওপর 
ছেড়ে দেওয়া হয়। আর এভাবেই কারেগিকে এক কঠিন সিস্টেম (প্রাইজ ইন্ডেক্স)-এর 
অনুগত করে দেওয়া হয়, যার সমস্ত নিয়ন্ত্রণ তাদের নিজেদের হাতেই ছিল এবং থাকবে । 
আন্তর্জাতিক কারেন্সিকে স্বর্ণ থেকে আলাদা করা ছিল মানব ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ 
ঘটনা এবং এটা ছিল পশ্চিমা ও ইহুদিদের বৈশ্বিক ক্ষমতার পূর্ণতা । কারণ তখন যেহেতু 
কারেন্সিকে স্বর্ণ দ্বারা পরিমাপ করার ব্যাপারটি বাতিল করে দেওয়া হয়; ফলে তাদের কাছে 
এই অধিকার চলে আসে যে, তারা কোনো কাগজের টুকরোকে চাইলে ৫ হাজার লিখে 
দেবে আর চাইলে এক টাকা লিখে দেবে । 























ফ্রাকশনাল রিজার্ভ ব্যাংকিং 


কারেলিকে স্বর্ণ থেকে আলাদা করার পরই মুলত ইহুদি ও পশ্চিমাদের উদ্দেশ্য বাস্তবায়িত 
হতে শুরু করে। এই সিস্টেম পশ্চিমাদের জন্য অগণিত সম্পদ তৈরির সুযোগ করে দেয়। 
এখন আর স্বর্ণ কারেলি মূল্য নির্ধারণ করে না। কারণ পুরো বিশ্বেই ব্যাংকের এক নতুন 
সিস্টেম চালু করা হয়েছে। প্রত্যেক রাষ্ট্রেই একটা করে কেন্দ্রীয় ব্যাংক থাকবে। এই 
কেন্দ্রীয় ব্যাংকের কাজ হবে নিজ রাষ্ট্রে কারেসির মূল্য নির্ধারণ ও কন্ট্রোল করা । এর অপর 
আরেকটি কাজ হবে অন্যান্য বৈশ্বিক ব্যাংকগুলোর সাথে আন্তর্জাতিক নীতিমালার অধীনে 
সম্পর্ক রাখা । এই পদ্ধতিতে রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের অধীনে অনেকগুলো বাণিজ্যিক 
ব্যাংক থাকবে । এই সমস্ত বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দেওয়া হবে, যাতে তাদের 
ক্লায়েন্টদের সঞ্চিত অর্থের ডিপোজিটের ২০% সিকিউরিটি হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে জমা 
রাখে । অবশিষ্ট ৮০% থেকে ২০% অর্থ-সঞ্চয়কারীদের দেওয়ার জন্য রেখে বাকি ৬০% 
অর্থ ব্যাংক তাদের নিজস্ব ব্যবসা বা ক্লায়েন্টকে লোন দেওয়ায় ব্যবহার করবে। সেই সাথে 
কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে অনুমতি দেয় যে, তারা সঞ্চিত সমস্ত অর্থের দশগুণ 
বেশি অর্থ ব্যবসা বা লোন হিসেবে ব্যবহার করতে পারবে। এটাকে অর্থ তৈরি (মানি 
ক্রিয়েশন) বলা হয় এবং ব্যাংকের এই সিস্টেমকে ফ্রাকশনাল রিজার্ভ ব্যাংকিং আংশিক 
বলা হয় । আমরা এখানে এই কাজের বিস্তারিত আলোচনা করব না। এর জন্য এই বিষয়ের 
শাস্ত্রীয় বইগুলো দেখে নেওয়া যেতে পারে। 

















আমরা এখানে এই ব্যাংকিং ব্যবস্থার ব্যক্তিগত ও বৈশ্বিক অর্থনীতির ওপর প্রভাব নিয়ে 
আলোচনা করব। ব্যাংকের মানি ক্রিয়েশনের ফলে প্রথমত পুরো বিশ্বে অগণিত কারেন্সি 
তৈরি হয়ে যায়। যে সমস্ত কারেনি স্বর্ণের সাথে সম্পৃক্ত নয়; বরং শুধু কাগজের কিছু 
টুকরো, যা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দস্তখত দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। এই টাকা 
তৈরির ফলে পুরো বিশ্বে বাহ্যিক উন্নতি দেখা যেতে শুরু করে । বিগত বিশ বছরে দুবাই, 
হংকং ও সিঙ্গাপুরের মতো শহর তৈরি হয়। বাণিজ্যিক ব্যাংকগুলো বিগত বিশ সালের 
ভেতর ব্যবসায়িক লোনের ব্যাপক সয়লাব ঘটায়। ফলে বর্তমানে সম্ভবত এমন কোনো 
রাষ্ট্র বা ব্যক্তি, বাচ্চা বা যুবক খুঁজে পাওয়া যাবে না, যে বিশ্ব ব্যাংকের খণের গোলাম নয়। 
অপরদিকে পশ্চিমাদের বৈশ্বিক কোম্পানিগুলো এই ব্যাংকগুলো থেকে খণ নিয়ে পুরো 
বিশ্বের অধিকাংশ সম্পদ দখল করে নেয়। 























বেন্দ্ীয় ব্যাংক কর্তৃক ফারেন্সিকে বদনু্বাল করা 


প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কারেলির মূল্যকে কীভাবে কন্ট্রোল করে? কারেন্সি দুটি মাধ্যমে 
কন্ট্রোল করা হয়; প্রথমটি হচ্ছে রাষ্ট্রীয় মার্কেটে কারেন্সি কন্ট্রোল ও দ্বিতীয়টি হচ্ছে 
আন্তর্জাতিক মার্কেটে কারেন্সি কন্ট্রোল। কারেন্সি কন্ট্রোলের সহজ পদ্ধতি হচ্ছে, যখন 
কেন্দ্রীয় ব্যাংক অধিক টাকা ছাপিয়ে মার্কেটে ছেড়ে দেয়, তখন কারেন্সির চাহিদা কমে যায় 
এবং এর মূল্য হ্রাস পেয়ে যায়। যার ফলে পণ্যের দাম বৃদ্ধি পেয়ে যায় এবং অর্থ ব্যয়কারীর 
ক্রয়শক্তি কমে যায়। এটাকে ইনফ্লেশন বা মুদ্রাস্কীতি বলা হয়। এর বিপরীতে যখন 
মার্কেটে ছাপানো টাকার পরিমাণ কমে যায়, তখন কারেন্সির চাহিদা বেড়ে যায় এবং মূল্য 
বৃদ্ধি পায়। যার ফলে সম্পদের মালিকের ক্রয়শক্তি বেড়ে জিনিস-পত্রের মুল্য কমে যায়। 





























প্রত্যেক রাষ্ট্রের কারেন্সি-ব্যবদ্থাকে রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক দুটি মাধ্যমে কন্ট্রোল করে। 
প্রথমটি হচ্ছে সুদের পরিমাণ কম বা বেশি করা, দ্বিতীয়টি হচ্ছে প্রাইজ বন্ড কেনাবেচা 
করা । যদি মার্কেটে কারেসির মূল্যস্ফীতি হয়ে যায়, তখন কেন্দ্রীয় ব্যাংক সুদ বৃদ্ধি করে 
দেয়, যার ফলে বিনিয়োগকারীদের পক্ষে ব্যাংক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে সমস্যা 
তৈরি হয়। ফলে টাকা মার্কেটের পরিবর্তে বাণিজ্যিক ব্যাংকগুলোর ভল্টেই রয়ে যায়। 
অপরদিকে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই নীতি মানতে বাধ্য করে যে, 
তাদেরকে অবশ্যই জমানো টাকা দ্বারা কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রাইজ বন্ড কিনতে হবে, 
যার ফলে টাকাগুলো বাণিজ্যিক ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকে এসে জমা হয়ে যায়। যখন 
কেন্দ্রীয় ব্যাংক দেখে যে, এখন মূল্যস্ফীতি ও কারেন্সির মূল্যের মধ্যে ভারসাম্য এসে গেছে, 
তখন তারা সুদের রেট কমিয়ে দেয় এবং প্রাইজ বন্ড ফিরিয়ে নিয়ে তার পরিবর্তে টাকা 
ছেড়ে দেয়। আর এই পদ্ধতিতে টাকা আবারও মার্কেটে যাওয়া শুরু হয়ে যায়। 











কেন্দ্রীয় ব্যাংক থেকে সুদ বৃদ্ধি 


রি 

লোন নিতে সমস্যা তৈরি 
v 
YY 


বাণিজ্যিক ব্যাংকের প্রাইজ বন্ড ক্রয় 


মার্কেট থেকে কারেন্সি কেন্দ্রীয় ব্যাংকে জমা হওয়া 





চিত্র ১: কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কারেন্সির মুল্য বৃদ্ধি 

















কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রাইজ বড় নিয়ে কারেলি ছাড়া। 





কেন্দ্রীয় ব্যাংক থেকে কারেলি মার্কেট 








চিত্র ২: কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কারেসির মূল্য হাস 


সাধারণত আন্তর্জাতিকভাবে কারেলির মূল্য নির্ধারণ রাষ্ট্রের আমদানি-রপ্তানির ভারসাম্যতার 
মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এর পদ্ধতি হচ্ছে, প্রত্যেক রাষ্ট্রই জিনিসপত্র যেমন রপ্তানি করে, 
তেমন আমদানিও করে। দেখার বিষয় হচ্ছে, পুরো বছরে সামষ্টিকভাবে রাষ্ট্রের আমদানি 
বেশি নাকি রপ্তানি বেশি। অতঃপর প্রত্যেক রাষ্ট্রই বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাথে দুপাক্ষিক 
ব্যবসা করে, যার ফলে এক রাষ্ট্রের কারেন্সি অপর রাষ্ট্রের কারেন্সি দ্বারা আদান-প্রদান হয়। 
প্রত্যেক রাষ্ট্রের সমস্ত ব্যবসার হিসেব সংগ্রহের পর সব রাষ্ট্রের কারেন্সিকে একে অপরের 
মোকাবিলায় মূল্যমান পরিমাপ করা জরুরি হয়ে যায়। 








এই সমস্ত হিসেবের জন্য আন্তর্জাতিক নীতিমালার অধীনের অনেক দুর্বোধ্য এক সিস্টেম 
প্রচলিত হয়। এই সিস্টেম কিছুটা এমন, পুরো দুনিয়ার ব্যবসায়ীদের দৈনন্দিন আমদানি- 
রপ্তানির জন্য একটি তালিকা করা হয়, যাকে “ব্যবসার টুকরি বা গুডস বক্স" বলা হয়। 
এখন দেখার বিষয় হচ্ছে, প্রত্যেক রাষ্ট্র কী পরিমাণ উৎপাদনশীল পণ্য রপ্তানির জন্য এই 
টুকরিতে রেখেছে এবং অন্য রাষ্ট্র থেকে আমদানির জন্য কতটুকু মাল এই টুকরি থেকে 
বের করেছে। যদি রাষ্ট্রের রপ্তানি আমদানির তুলনায় বেশি হয়ে যায়, তাহলে সেই রাষ্ট্রের 
কারেল্সির চাহিদা বেড়ে যায়, যার ফলে সে রাষ্ট্রের কারেলির মূল্যও বেড়ে যায়। যেমনটা 
আজকের ডলার, পাউন্ড ও ইউরোর অবস্থা 1 























৫৬. সাধারণত, একটি কারেন্সির মুল্যমান নির্ধারিত হয় দুটি পদ্ধতিতে প্রথমত, চাহিদার ওপর নির্ভর 
করে। অর্থাৎ কোনো কারেলির চাহিদা বেশি হলে সে কারেলির মূল্য বেশি হবে। যেমন আন্তর্জাতিক 
ট্রেডিংয়ের জন্য ডলারের চাহিদা অনেক বেশি, তাই ডলারের রেট বেশি। দ্বিতীয়ত, রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে 
কত পরিমাণ ডলার রিজার্ভ রয়েছে, তার ওপর ভিত্তি করে উক্ত রাষ্ট্রের কারেন্সির রেট নির্ধারিত হয়ে থাকে। 
যেমন, বাংলাদেশে ফরেন রিজার্ভ বা ডলারের রিজার্ভ পাকিস্তানের চাইতে বেশি, তাই বাংলাদেশি টাকার 
এক্সচেঞ্জ রেট পাকিস্তানি রুপির চাইতে বেশি। রুপির চাইতে টাকা এখন দামি । আমদানির চাইতে পরিমাণ 
যত বেশি হবে, বৈদেশিক রিজার্ভ তত বেশি হবে । লেখক এখানে এই কথাই বলতে চেয়েছেন । 


২ ২৭২: ইতিহাসের আয়নায় ক 


সারকথা হলো, নতুন মার্কেট ইকোনমির অধীনে এই ব্যাংক-ব্যবসথা প্রতিষ্ঠার ফলে পুরো 
বিশ্বের অর্থনীতি একে অপরের প্রতি আবশ্যকীয়ভাবে মুখাপেক্ষী হয়ে পড়েছে। যার ফলে 
যদি কোনো ব্যক্তি দুর্গম অঞ্চলেও এক পয়সা ব্যাংকে রাখে, তাহলে এর একটা অংশ 
আবশ্যকীয়ভাবে রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যম হয়ে বিশ্ব ব্যাংকে যাবে । অপরদিকে ফ্রাকশনাল 
রিজার্ভ ব্যাংকিং এর কারণে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সরবরাহকৃত কারেন্সি দশ গুণ বৃদ্ধি পায়। 
সর্বশেষ এই সিস্টেমগুলোর কারণে গরিব দেশগুলো উক্ত সিস্টেমের নিযন্ত্রকদের গোলামে 
পরিণত হয় । এভাবেই ইহুদিদের বৈশ্বিক কোম্পানিগুলো বিশ্বের সমস্ত নিত্যপ্রয়োজনীয় 
দব্যের খনি দখল করে দুনিয়াকে নিজেদের গোলাম বানিয়ে নেয়। 


বাজার-ভিন্তিক বাণিজ্যিক ব্যৱস্চা 


পুঁজি জমা ও কারেপি ব্যবস্থাকে প্রতিষ্ঠার মাধ্যমে বাজার-ভিত্তিক অর্থনীতির মূল লক্ষ্য ছিল 
পুরো বিশ্বের বাণিজ্যকে কজা করা । আর এর জন্য আবশ্যক হচ্ছে দুনিয়ার সমস্ত যাতায়াত 
পথ ও বাজার আয়ত্তে নেওয়া। এই লক্ষ্যে এডম স্মিথের 'স্বাধীন বাণিজ্যের থিউরি'*"কে 
নতুন ব্/খ্যাসহ পেশ করা হয়। এখন স্বাধীন অর্থনীতি দ্বারা উদ্দেশ্য সমস্ত রাষ্ট্র থেকে 
তাদের ব্যবসার নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়া এবং প্রত্যেক রাষ্ট্রের বাজারে ব্যবসা করার জন্য 
আন্তর্জাতিক কোম্পানিকে সুযোগ করে দেওয়া । এই বাণিজ্যিক ব্যবস্থা কীভাবে কাজ করে, 
তার বিস্তারিত আলোচনা নিচে করা হচ্ছে : 


পথম পদক্ষেপ : ঝাজার-ভিভিক তার্থনীতি প্রতিষ্ঠা 


১৯৪৭ সালে আন্তর্জাতিক বাণিজ্যকে কন্ট্রোল করার জন্য 'গাট' (GATT)*” নামে একটি 
সংস্থা তৈরি করা হয়, যাকে ১৯৯৫ সালে (৬710) নাম দেওয়া হয়। প্রথমে সমস্ত রাষ্ট্র 
এই সংস্থার সদস্য হয়ে এর প্রশাসনিক নীতিগুলো মেনে নেবে এবং তাদের নির্দেশনা 
অনুযায়ী নিজ রাষ্ট্রের বাণিজ্যিক ব্যবস্থা গঠন করবে । 0 তাদের ওপর আবশ্যক করে 
দেয় যে, প্রত্যেক রাষ্ট্র তাদের আঞ্চলিক বাজারে কিছু অর্থনৈতিক সংস্থা গ্রতিষ্ঠা করবে। 
এর মধ্যে সর্বপ্রথম প্রতিষ্ঠা করবে বাণিজ্যিক ব্যাংক। যার উদ্দেশ্য সমাজের প্রত্যেক 
সদস্য ও বাণিজ্যিক কার্যক্রমকে সেই ব্যবস্থার সাথে জুড়ে দেওয়া দ্বিতীয়ত প্রতিষ্ঠা করবে 
কেন্দ্রীয় ব্যাংক, যা সমস্ত বাণিজ্যিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানকে পরস্পরের মাঝে সম্পৃক্ত 


























৫৭. স্বাধীন বাণিজ্য কী? এই ব্যাপারে প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ে আলোচনা হয়েছে। এটি একটি বাস্তবতা 
যে, আজ পশ্চিমারা যে স্বাধীন বাণিজ্যের কথা বলে এবং যার নামে তারা পুরো দুনিয়ার অর্থনীতিকে নিয়ন্ত্রণ 
করছে, তা কখনোই সেই বাণিজ্য নয়, যার থিউরি এডম স্মিথ পেশ করেছে। বরং পশ্চিমারা এডম স্মিথের 
থিউরিকে ব্যবহার করেছে এবং নিজেদের সুবিধা অনুযায়ী এর ব্যাখ্যা আবিষ্কার করেছে। ফল কী হলোঃ 
৬০ ৩১৬০ ০৬৭৬ (অবিচারের ওপর অবিচার) 

৫৮ (GATT) General Agreement on Tariffs and Trade 

৫৯- (WTO) World Trade Organization 


কে বর্তমান রিশবব্যবস্থা : ২৭৩ 1:37 


মার্কেট, এগুলো হচ্ছে এমন কোম্পানি, যা অন্যান্য বাণিজ্যিক কোম্পানিগুলোর স্টক 
অর্থাৎ মালিকানার অংশ খরিদ করে ক্রয়-বিক্রয় করে থাকে। এই সংস্থাগুলো প্রতিষ্ঠার 
ফলে দেশের মধ্যে বাজার-ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা হয়ে যায়। 


দ্বিতীয় পদক্ষেপ : ঝাস্ীয় জগূলীতিন সাণীনজ 


রাষ্ট্রীয় অর্থনীতির স্বাধীনতা দ্বারা উদ্দেশ্য হচ্ছে, ৮10 এর সদস্য রাষ্ট্রগুলো তাদের সমস্ত 
সরকারী বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রাইভেট কোম্পানির কাছে বিক্রি করে দেবে এবং বাহিরাগত 
আমদানি ও বৈশ্বিক কোম্পানিগুলোর ওপর থেকে সমস্ত বাধ্যবাধকতা দূর করে দেবে । এই 
কাজকে তিনটি ধাপে সম্পাদন করা হয় : 








প্রথম ধাপ : লিবারেলাইজেশন (1,1১৩1411891199) অর্থাৎ ব্যবসাকে স্বাধীন করে দেওয়া । 


দ্বিতীয় ধাপ : স্টেবিলাইজেশন (31811178010) অর্থাৎ যার দ্বারা অর্থনীতিকে স্থির করে 
দেওয়া হয়। 


তৃতীয় ধাপ : প্রাইভেটাইজেশন (7781209) অর্থাৎ রাষ্ট্রীয় সংস্থাকে ব্যক্তি 
মালিকানাধীন করে দেওয়া। 


* প্রথম ধাপ : লিবারেলাইজেশন (স্বাধীন বাণিজ্য) 


এই ধাপে রাষ্ট্রকে বাধ্য করা হয়, যাতে তারা সেসব নীতি পরিবর্তন করে দেয়, যেগুলো 
মুক্ত বাণিজ্যের পথে বাধা ৷ স্বাভাবিকভাবে প্রত্যেক রাষ্ট্র বহিরাগত আমদানি-রপ্তানির জন্য 
এবং রাষ্ট্রীয় উৎপাদিত পণ্যকে উন্নতি ও বিক্রি করার জন্য আমদানিকৃত বেসরকারী পণ্যের 
ওপর ট্যাক্স বসায়, যাকে কাস্টম ডিউটি বা ট্যারিফ বলা হয়। এ ছাড়াও প্রত্যেক রাষ্ট্র 
তাদের তৈরি পণ্যকে রপ্তানির জন্য ভূমি মালিক ও কারখানার মালিকদের সহায়তা দেয়, 
যাতে আন্তর্জাতিক বাজারে তাদের পণ্যগুলোর মূল্য অন্যান্য রাষ্ট্রের পণ্যের মোকাবিলা 
করতে পারে। উদাহরণত, আমরা কখনো সরকারের পক্ষ থেকে তুলা থেকে তৈরি পণ্য 
ও রেশম থেকে তৈরি পণ্যের সাবসিডির (ভর্তুকি) ঘোষণা শুনি। সাবসিডি দ্বারা উদ্দেশ্য 
হচ্ছে, যতটুকু রেশম ও তুলা বাইরে রপ্তানি করা হবে, এর মূল্যের দশ বা বিশ শতাংশ 
রাষ্ট্রের পক্ষ থেকে আদায় করবে । এটাকে সাবসিডি বলা হয়, যা লিবারেলাইজেশন বা 
স্বাধীন বাণিজ্যের পথে বাধা, যাকে দূর করা ব্যতীত স্বাধীন বাণিজ্যিক লক্ষ্য অর্জন সম্ভব 


























নয়। তাই লিবারেলাইজেশনের ধাপে প্রত্যেক রাষ্ট্রকে বাধ্য করা হয়, যাতে তারা ট্যারিফ 
বা সাবসিডিকে বিলুপ্ত করে দেয়। 





এমন স্বাধীন বাণিজ্যের ফল শুধু বৈশ্বিক কোম্পানিগুলোর মালিক আটটি প্রধান রাষ্ট্রের 
ঘরে ওঠে । আর অন্য গরিব ও অনুৎপাদনশীল রাষ্ট্রগুলো ভয়াবহ গোলামিতে আটকে যায়। 
নিজেই নিজেকে উন্নতশীল রাষ্ট্র ও বাকি রাষ্ট্রগুলোকে তৃতীয় বিশ্বের উন্নতির চেষ্টাকারী 
রাষ্ট্র হিসেবে গণ্য করা ব্যক্তিরাই গত শতাব্দীতে তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোতে হামলা করে 
তাদের প্রাকৃতিক ও মানবসম্পদকে অবৈধভাবে দখল করে নিয়েছিল। তাদের দখলকৃত 
সম্পদের দ্বারা নিজ দেশে শিল্প-বিপ্লব ঘটায় এবং বস্তুগত উন্নতিতে এতটাই আগে বেড়ে 
যায় যে, তাদের মোকাবিলা করা এখন তৃতীয় বিশ্বের সাধ্যের বাইরে চলে গেছে। সেই 
সাথে ট্যারিফ ও সাবসিডি ইত্যাদি দ্বারা তৃতীয় বিশ্বের দেশগুলো হয়তো বা কিছুটা হলেও 
এগিয়ে যেতে পারত। কিন্তু এখন স্বাধীন অর্থনীতির চকচকে শ্লোগানের ধোকায় ফেলে এটা 














প্রধান রাষ্ট্রগুলোকে স্বাধীনভাবে অর্থ লুট করার বৈধতা দিয়ে দেওয়া। 


স্বাধীন বাণিজ্যিক সিস্টেমের ফলে রাষ্ট্রগুলো নিজ দেশের বাণিজ্যের ওপরেই নিয়ন্ত্রণ 
হারিয়ে ফেলে । এখন যে দেশ নিজের নাগরিক, শ্রমিক, কারখানা মালিক ও ব্যবসায়ীদের 
কোনো উপযুক্ত লাভ এনে দিতে সক্ষম হয় না এবং যারা নিজ দেশে বহিরাগত কোম্পানির 
ব্যবসায় বাধ্যবাধকতা আরোপে সক্ষম হয় না, অর্থাৎ যাদের ভেতরগত ও বহিরাগত মূল 
ক্ষমতা নিপ্শেষ হয়ে যায়, সেটাকে কি তখন স্বাধীন রাষ্ট্র বলার মতো সুযোগ থাকে? 
বর্তমানে এটা কোনো গোপন বা ছোট বিষয় নয়; বরং এর বাস্তবতা প্রতিদিন আমাদের 
জীবনে পরিলক্ষিত হচ্ছে ।৬০ 


* দ্বিতীয় ধাপ : স্টেবিলাইজেশন বা অর্থনীতি স্থির করা 


স্বাধীন বাণিজ্যের নীতিমালা বাস্তবায়নের পর দেশীয় অর্থনীতিতে কঠিন এক ধাক্কা লাগে। 
কেননা, রাষ্ট্রের লাভজনক শিল্পবাণিজ্য ও কৃষিকে তার থেকে কয়েক গুণ বড় নির্দয় ও হিংস্র 
আকৃতির আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্যের মোকাবিলায় ময়দানে আসতে হয়। ফলে দেশের 
অভ্যন্তরীণ অর্থনীতি কঠিন অস্থিরতার শিকার হয়। এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেগুলো 
দেশীয় অর্থনীতিকে ধ্বংসের মূল ভূমিকা পালন করে, তারা এখন দয়ালুবেশে লোন দিতে 
থাকে ৷ যাতে তাদের কথামতো অর্থনীতিকে চালিয়ে নিতে সক্ষম হয় । এটাও নেক সুরতে 
ধোকার মতোই । এটাকে বাহ্যিকভাবে বলা তো হয় অর্থনীতিতে স্থিরতা তৈরি করা; কিন্তু 
এই বিশাল ভারী সুদ ও দীর্ঘমেয়াদি লোনের মাধ্যমে মূলত গোলামির শিকল পরিয়ে দেওয়া 
হয়। 


























৬০. ২০০৮ সালে পাকিস্তানের অর্থনৈতিক মন্দা এর চাক্ষুষ দৃষ্টা 


ক... বর্তমান বিশবব্যব্থা ২৭৫ 1:80. 


থেকেও বঞ্চিত করা হয়। এর ফলে বোঝা যায় যে, স্বাধীন বাণিজ্যের আসল উদ্দেশ্য হচ্ছে, 





০ তৃতীয় ধাপ : গ্রাইভেটাইজেশন (ব্যক্তি মালিকানাধীনকরণ) 


(বহিরাগত (বৈদেশিক) বিনিয়োগের মাধ্যমে) অর্থনীতিকে স্থির করার ফলে রাষ্ট্রে 
দেওয়া হয়। ব্যক্তি মালিকানাধীন দ্বারা উদ্দেশ্য হচ্ছে, দেশীয় উৎপাদন, কৃষি ও বাণিজ্যিক 
সংস্থাগুলোর শেয়ারকে ভাগ করে বিশ্বের বাজারে শেয়ারে বিক্রির জন্য পেশ করা। এর 
জন্য এই বাহানা তৈরি করা হয় যে, এই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের অধীনে থাকার কারণেই 
অর্থনীতিতে নড়বড়ে অবস্থা ও পেশাদারিত্বে গাফিলতির সৃষ্টি হয়েছে। যার ফলে এর 
লাভ বৃদ্ধির পরিবর্তে উল্টো তা রাষ্ট্রের ওপর বোঝা হয়ে দীড়িয়েছে। যেহেতু রাষ্ট্র নিজেই 
অন্যান্য অনেক সমস্যায় জর্জরিত, তাই এই প্রতিষ্ঠানগুলোর দিকে দৃষ্টি দিতে সক্ষম হচ্ছে 
না। এ ছাড়া এই কাজ সরকারের দায়িত্বের মধ্যেও নয়। দ্বিতীয়ত, সরকারী নিয়ন্ত্রণের 
ফলে ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলো অধিক কাজ করা সত্তেও আন্তর্জাতিক বাণিজ্যের মোকাবিলা 
করতে অক্ষম হয়ে পড়েছে। তৃতীয়ত, এই প্রতিষ্ঠানগুলোর কিছু শেয়ার অন্তর্জাতিক 
কোম্পানিগুলোর কাছে বিক্রির ফলে দেশের মধ্যে অর্থ পরিবর্তনের জন্য অপর দেশ থেকে 
রেমিটেন্স আসবে এবং রোজগার করা সহজ হয়ে যাবে। 











কিন্তু বাস্তবতা হচ্ছে, আন্তর্জাতিক কোম্পানিগুলো প্রশাসনকে ঘুষ দিয়ে অলাভজনক 
প্রতিষ্ঠানের পরিবর্তে লাভজনক প্রতিষ্ঠানগুলোই শুধু প্রাইভেট করে নেয়। শুধু এতটুকুই 
নয়, প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ শেয়ার আন্তর্জাতিক কোম্পানিকে দিয়ে দেওয়া হয় এবং 
এটাও তার আসল মুল্য থেকে অনেক কম দামে। এভাবেই ব্যক্তিগত বাণিজ্য ও শিল্প 
প্রতিষ্ঠানগুলোর পর লাভজনক জাতীয় প্রতিষ্ঠানগুলোও আন্তর্জাতিক কোম্পানির নিয়ন্ত্রণে 
চলে যায় এবং দেশ পূর্ণভাবে গোলাম বনে যায়। 


রিটন উন্ডম কনফারেনের (রশ্বিক সংস্থা 


লিবারেলাইজেশন বা স্বাধীন বাণিজ্য, স্টেবিলাইজেশন বা অর্থনীতিকে স্থির করা ও 
প্রাইভেটাইজেশন বা ব্যক্তি মালিকানাধীন করার গ্ল্যান বাস্তবায়নের জন্য ব্রিটন উডস 
কনফারেন্সে তিনটি সংস্থা দাড় করানো হয়। প্রথমটি ‘গিট’ নামে প্রতিষ্ঠিত হয়, যা ১৯৯৫ 
সালে া70-তে পরিবর্তিত হয়ে যায়। এদের কাজ বিশ্বের সমস্ত বাণিজ্যকে স্বাধীন করা 
অর্থাৎ ট্যারিফ ও সাবসিডি বিলুপ্ত করা এবং লাইসেন্স, মানদণ্ড ইত্যাদির আইন প্রণয়ন 
করা, যার মাধ্যমে___তাদের পরিভাষা অনুযায়ী ব্যবসা স্বাধীন হিসেবে থাকবে। 


দ্বিতীয় প্রতিষ্ঠান আন্তর্জাতিক অর্থনৈতিক ফান্ড (1১2)৯। এর উদ্দেশ্য আন্তর্জাতিক 
অর্থনীতি ও কারেন্সির আদান-প্রদানের রেট কন্ট্রোল করা । এ ছাড়া এই সংস্থা গরিব রাষ্ট্রের 

















৬). International monetary fund 


২ ২৭৬ ইতিহাসের আয়নায় ক 


বাজারগুলো স্বাধীন করার জন্য পুঁজি বিনিয়োগ করে । যে সমস্ত রাষ্ট্র কালো বাজারির শিকার 
অথবা যাদের শিল্প উন্নতি বা জাতীয় প্রয়োজন পূরণের পুঁজি দরকার হয়, তাদেরকে এই 
সংস্থা বিভিন্ন শর্তে লোন হিসেবে পুঁজি দেয়। 


তৃতীয় প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ব্যাংক। এর কাজ হলো, গরিব দেশগুলোর অর্থনীতিকে ছির এবং 
প্রাইভেট করার জন্য লোন দেওয়া ৷ 


আর এভাবেই ব্রিটেন উডসের তিন প্রতিষ্ঠান আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় অবস্থান থেকে অর্থনীতির 
পুরো সিস্টেমকে কন্ট্রোল করে। আজকে পুরো বিশ্বের অর্থনীতিকে এই সংস্থাগুলোর 
মাধ্যমে পশ্চিমা ক্রুসেড-ইনুদি জোট পরিচালিত করে থাকে । 

















স্াযুযুদ্ধে আমেরিকার সামরিক নীতি ও 
আমেরিকান বাহিনীর নতুন গঠন 


আমরা ওপরে বর্ণনা করেছি যে, স্লাযুযুদ্ধে আমেরিকার কার্যপদ্ধতি ছিল সমাজতন্ত্রকে বাধা 
দেওয়া ও সীমাবদ্ধ করে ফেলা । একদিকে তারা নিজেদের অনুগত রাষ্্রগুলোকে যুদ্ধে সক্ষম 
বানানোর জন্য অর্থনৈতিক ও সামরিক সাহায্য পাঠাত এবং অপরদিকে তারা নিজেদের 
সামরিক শক্তিকে বিভিন্ন মাধ্যমে পূর্ণভাবে সংগঠিত করা শুরু করে। বিশ্বের ইতিহাসে 
ইতিপূর্বে কোনো বাহিনীকে এভাবে সংগঠিত করা হয়নি। 


আমেরিকার বাহিনীকে তিনটি লক্ষ্যে প্রস্তুত করা হয় : 


* প্রথম লক্ষ্য, কোনো শত্রু যদি আমেরিকার বিরুদ্ধে আক্রমণের ইচ্ছা করে, তাহলে 
তাকে তা বাস্তবায়নে সক্ষম হিসেবে ছেড়ে দেওয়া যাবে না; বরং শত্রুকে পূর্ণভাবে 
অক্ষম করে দিতে হবে। এটাকে দুরদর্শিতার থিউরি বলা হয়। 


* দ্বিতীয় লক্ষ্য, যদি কোনো শত্রু আমেরিকার বিরুদ্ধে আক্রমণের জন্য প্রস্তুত হয়, 
তাহলে সেই শত্রুকে এই কথা বিশ্বাস করাতে হবে যে, এই আক্রমণের দ্বারা তার 
ফায়দার তুলনায় ক্ষতিই বেশি হবে । এটাকে ভয়ের থিউরি বলা হয়। 





* তৃতীয় লক্ষ্য, যদি এই দুই কৌশল প্রয়োগ সত্বেও শক্র যুদ্ধের জন্য অগ্রসর হয়, 
তাহলে তার সাথে সীমাবদ্ধ পরিসরে যুদ্ধ করা হবে। এটাকে সীমাবদ্ধ যুদ্ধের থিউরি 
বলা হয়। 


বাহিনীর নতুন এই গঠনের ক্ষেত্রে তিনটি গুরুত্বপূর্ণ সামরিক থিউরির ভুমিকা রয়েছে। 


সেগুলো হলো: 





১. মাহান' (Alfred Thayer Mahan) এর সমুদ্র-শক্তি (9৩৫ Power) থিউরি | 


২. 'লিডল হার্ট (Henry Liddell Hart) এর পরোক্ষ নিয়ন্ত্রণ ([ndirect Approach) 
ঘিউরি। 


৩. আন্দ্রে বিউফার' (Andre Beaufre)-এর আনবিক যুগের পরোক্ষ কর্মপদ্ধতির 
(Indirect Strategy) থিউরি । ন 


মাহানের থিউরি 


আমেরিকার সামুদবিক ভাইস এডমিরাল মাহান ৷৷ রিটায়ার্ড হওয়ার পর ১৮৯০ 
সালে নিজের প্রসিদ্ধ বই “মানব ইতিহাসে সামুদ্রিক শক্তির প্রভাব’ (The Influence of 
৪০৪ PBOwer upon History) লিখে । যার ফলে সেই এক এতিহাসিক হিসেবে প্রসিদ্ধি 
লাভ করে । এই বই আমেরিকার প্রশাসনের কার্যপদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন সৃষ্টি করে । 
এমনকি সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট (Theodore Roosevelt) তার পূর্ণ 
লক্ষ্য সামুদ্রিক শক্তি অর্জনে নিবদ্ধ করে ফেলেছিল 


Race t0 the 51. বইয়ে আধুনিক যুগের সমরবিদ রিচার্ড লিখেছে, যত সামরিক থিউরি 
আজ পর্যন্ত পেশ করা হয়েছে, তার প্রত্যেকটার কোনো না কোনো সীমা ছিল; কিন্তু 
মাহানের থিউরির কোনো সীমা নেই। 


অর্থনীতি ও সামরিক শক্তির পারস্পরিক সম্পৰ্ক 


মাহান তার বইয়ে স্পষ্ট করার চেষ্টা করেছে যে, সামরিক শক্তি ব্যতীত অর্থনীতি শক্তিশালী 
করা সম্ভব নয় এবং অর্থনীতি ব্যতীত সামরিক শক্তি অর্জনও সম্ভব নয় । কেমন যেন সামরিক 
শক্তি বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি একে অপরের সাথে খুব গভীরভাবে সম্পর্কযুক্ত। এই 
দাবিকে সে ইংল্যান্ড ও ইউরোপের এঁতিহাসিক প্রমাণ দ্বারা শক্তিশালী করে। 


সমুদ নিয়ন্ত্রণের (সি পাওয়ার) গিউনি 


সে আরও বলে, আন্তর্জাতিক সুপার পাওয়ার হওয়ার জন্য সমুদ্রের মৌলিক গুরুত্ব 
রয়েছে। এই জন্য সমুদ্রের ওপর রাজনৈতিক ও সামরিক বিজয় অর্জন করা জরুরি। 
অর্থাৎ আন্তর্জাতিক পরাশক্তি বা সুপার পাওয়ার হওয়ার জন্য বৈশ্বিক বাণিজ্যের সামুদ্রিক 
পথগুলোর ওপর সি কন্ট্রোল প্রতিষ্ঠা করা আবশ্যক । ইতিহাস ও ভূগোলের সাহায্যে মাহান 
প্রমাণ করে যে, বিশ্বের গুরুত্বপূর্ণ বন্দরগুলো দুর্বল রাষ্ট্রগুলোতে অবস্থিত, যেখান থেকে 
পুরো দুনিয়াতে বাণিজ্যিক পণ্য আসা-যাওয়া করে। এগুলোকে দখলের ফলে বিশ্ববাণিজ্য 
আমেরিকার হাতে চলে আসবে । তাই আমেরিকার জন্য আবশ্যক হলো, যেকোনো মুল্যে 
এই বন্দরগুলোতে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা । আর যেখানে রাজনৈতিক কর্তৃত্ব 
প্রতিষ্ঠা করা যাবে না, সেখানে সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে । এই গুরুত্বপূর্ণ বন্দরগুলোকে 
সে (9041981০ P0in5)** ‘কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান' হিসেবে চিহ্নিত করে। মাহানের 
থিউরি অনুযায়ী সেই স্থানগুলো নির্বাচন করা উচিত, যা বড় সমুদ্রের পরিবর্তে ছোট সমুদ্রে 
অবস্থিত । যেগুলোর নিকটে বাণিজ্যিক পথ রয়েছে এবং সেটা ভৌগলিক দিক থেকে এমন 











৬২. স্ট্রাটেজিক পয়েন্ট দ্বারা এখানে উদ্দেশ্য এমন স্থান যেগুলো যুদ্ধের কার্যক্রমের দিক থেকে দীর্ঘমেয়াদি 
ও ফলদায়ক গুরুত্ব রাখে। 


কে বর্তমান বিশ্বব্ব্থা . ২৭৯ | 








কৌশলগত স্থান, যেখান থেকে অন্যদের ওপর হামলা করা যাবে এবং অন্যদের হামলার 
মোকাবিলায় নিজের প্রতিরক্ষা করা যাবে। সে তার বইয়ে আমেরিকার প্রশাসনকে পরামর্শ 
দেয়, যাতে এই কাৰ্যপদ্ধতি আমেরিকার সাথে সংযুক্ত সমুদে এখন থেকেই বাস্তবায়ন শুরু 
করে। বর্তমান আমেরিকার সামুদ্রিক বাহিনীর সাংগঠনিক শক্তি এবং বিশ্বের গুরুত্বপূর্ণ 
সামুদ্রিক অঞ্চলগুলোর ওপর তাদের উপস্থিতি দেখে আমেরিকার রাজনীতিতে এই থিউরির 
প্রভাব স্পষ্ট হয়ে যায়। 


লিল হাটের (পরোক্ষ নিয়ন্ত্রণ) থিউরি 


প্রথম বিশ্বযুদ্ধের সময় সামরিক টেকনোলজিতে হঠাৎ অনেক উন্নতি হয়। ফলে খুবই 
ধ্বংসাত্মক ধরনের হাতিয়ার তৈরি হতে থাকে। কিন্তু বাহিনীকে এই নতুন টেকনোলজির 
জন্য উপযোগী করে নতুনভাবে গড়ে তোলা হয়নি। যার ফলশ্রুতিতে Attrition Warfae 
'ধ্বংসযজ্ঞের যুদ্ধ কৌশল" এর আবিষ্কার হয়। এটা ছিল সেই পদ্ধতির যুদ্ধ, যেখানে 
আক্রমণের মৌলিক লক্ষ্য হতো, শত্রুকে এত বেশি ক্ষতি করা, যাতে তাদের বস্তুগত শক্তি 
পৰ্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং যুদ্ধের শক্তি নিঃশেষ হয়ে যায়। এখানে বস্তুগত শক্তি দ্বারা 
উদ্দেশ্য সেনা, শিল্প, সামরিক শক্তি এবং সব সম্পদ ও রসদ । এই যুদ্ধকৌশলে শত্রু 
বাহিনীর সমস্ত সরঞ্জাম, নাগরিক আবাদি, কারখানা, শিল্প ও কৃষিক্ষেত্রকে অধিক থেকে 
অধিক ক্ষতিগ্প্ত করার চেষ্টা করা হয়।১ এই পদ্ধতিতে দুই পক্ষই অকল্পনীয় ধ্বংস ও 
ক্ষতির শিকার হয় এবং বিজয় তখনই অর্জিত হয়, যখন শত্রু নিজ নিরাপত্তা, প্রশান্তি ও 
অস্তিত্ব টিকানোর জন্য পরাজয় স্বীকার করার জন্য প্রস্তুত হয়ে যেত । এই যুদ্ধের কৌশলকে 
সামরিক পরিভাষায় লক্ষ্যহীন কসাইখানা বলা হয়। কেননা, যেসব সামরিক লক্ষ্য অনেক 
কম ধ্বংসের মাধ্যমে অর্জন করা সম্ভব, এই পদ্ধতিতে তা অনেক বেশি ধ্বংসের মাধ্যমে 
অর্জিত হয়। প্রথম বিশ্বযুদ্ধে বাস্তবেই এই কসাইখানা দেখা যায়, কারণ এখানে ইউরোপের 
বিভিন্ন কাফির জাতি একে অপরের ওপর পাগলের মতো হামলা করে ইউরোপ, আফ্রিকা 
ও এশিয়ার অনেক এলাকাকে ধ্বংসন্তুপে পরিণত করে এবং অসংখ্য মানুষকে হত্যা ও 
আহত করে। 


























এই যুদ্ধের ভয়ানক ফলাফলকে সামনে রেখে অনেক সমরবিদরা নতুন সামরিক থিউরি পেশ 
করে, যাকে (Maneuver ড/৫18:৩) “কৌশলের যুদ্ধ পদ্ধতি’ বলা হয়। এখানে সবচেয়ে 
বেশি গ্রহণযোগ্য ও প্রসিদ্ধ ছিল সমরবিদ লিডল হার্টের পরোক্ষ কর্তৃত্বের (Indirect 
Approach) থিউরি । 





৬৩. আমরা এখানে কাফিরদের যুদ্ধ থিউরি এবং পদ্ধতিগুলো বোঝার চেষ্টা করছি, যাতে এটা বুঝে তাদের 


সর্বোত্তমভাবে মোকাবিলা করতে সক্ষম হুই । তবে আমরা নিজেরা যুদ্ধের জন্য যেই কার্যপদ্ধতি গ্রহণ করব, 
তার জন্য অবশ্যই আমাদেরকে শরিয়ার দিকে ফিরে যেতে হবে এবং জায়িজ লক্ষ্য ও নাজায়িজ লক্ষ্যের 
মধ্যে পার্থক্য করতে হবে। 





তার থিউরির ব্যাখ্যা হচ্ছে : 


শত্রুকে সরাসরি মোকাবিলার পরিবর্তে তার দুর্বল অংশে নিজের শক্তিশালী অংশ দ্বারা 
হামলা করতে হবে । যাতে শত্রু তার আপন অবস্থান থেকে হেলে (৫1819০৪৪) যায় । আর 
এর ফলে তার লড়াইয়ের ইচ্ছাও (W;!! (০ 11901) নষ্ট হয়ে যাবে। এর সহজ একটি 
উদাহরণ হচ্ছে, সিংহ ষাড়ের শিঙে আঘাতের পরিবর্তে শক্তিশালী থাবার মাধ্যমে তার 
গর্দান নিজ আয়ত্তে নিয়ে নেয় । ফলে যাড় স্থির থাকতে না পেরে মাটিতে পড়ে বায়। আর 
তখন সে তার শিং বা পা কোনোটিই ব্যবহার করতে পারে না। তেমনিভাবে শত্রুর সামনে 
এসে (91০91) হামলার পরিবর্তে পরোক্ষভাবে (77017০01) বা পার্ম্‌ ঘুরে হামলা করার 
ফলে কম সময় ও কম শক্তি দ্বারা যুদ্ধ জয় সম্ভব হয়। 


শতক 091919০8107) লন্ডবান্ড করার পদ্ধতি 


লিল হার্ট তার থিউরিতে বলেছে যে, শত্রুর যুদ্ধের ইচ্ছাকে নিঃশেষ করার জন্য বস্তুগত 
ও মনস্তাত্বিক দুই ক্ষেত্রেই লড়াই করা আবশ্যক । আর তা চার পদ্ধতিতে সম্ভব : 


* যুদ্ধক্ষেত্রকে পূর্ণভাবে পরিবর্তন করা । 
* শত্রুর শক্তিকে বিক্ষিপ্ত করে দেওয়া। 
৩ তার রসদের জোগান কেটে দেওয়া | 
* তাদের ফিরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া। 


এই চার ধরনের হামলা পরোক্ষ পদ্ধতিতে হয়, যার উদ্দেশ্য শত্রুকে সরাসরি হামলা 
করে ধ্বংসের পরিবর্তে তার স্বাধীনভাবে কাজের সক্ষমতাকে সীমাবদ্ধ করে দেওয়া 
(Restriction of Freedom of Action) | যেখানে আপনি আপনার সামনের সমস্ত 
দরজা খোলা রাখতে পারবেন। আর তখন শক্রুর নেতাদের ওপর কঠিন মানসিক ধাক্কা 
লাগবে । তারা মানসিকভাবে বিক্ষিপ্ত হয়ে যাবে। ফলে অনেক বেশি বস্তুগত শক্তি থাকার 
পরেও শত্রু নড়বড়ে হয়ে যাবে। এতে বড় থেকে বড় শত্রুকে সহজেই কাবু করা সম্ভব 
হবে । এই থিউরি পশ্চিমাদের কাছে অনেক গ্রহণযোগ্যতা লাভ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে 
এর ব্যবহার করা হয়। কিন্তু এই থিউরি ছিল একটি সামরিক থিউরি, যার প্রভাব শুধুই 
সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল। 








কটি. বরতমানবিশববাবহঘ ২৮১16 





আন্দ্রে বিউফার একজন ফরাসি জেনারেল ছিল। সে ন্যাটো গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ 
ভূমিকা পালন করেছিল। সেই ছিল ওই ব্যক্তি, যে ১৯৫৫ সালে আল-জাজায়িরের যুদ্ধ ও 
১৯৫৬ সালে সুয়েজ খাল যুদ্ধে তার বাহিনীর নেতৃত্ব দিয়েছিল। ১৯৬৩ সালে সে পরমাণু 
যুগের পরোক্ষ কর্মপদ্ধতি বা ইভাইরেক্ট স্ট্রেটেজির থিউরি পেশ করে। যাকে সমরবিদ 
লিডল হার্ট আধুনিক যুগের সবচেয়ে উন্নত থিউরি ঘোষণা দিয়েছিল বিউফারের দাবি 
অনুযায়ী তার থিউরি মাহান ও লিডল হার্টের থিউরি থেকে মিশ্রভাবে আবিষ্কৃত হয়েছে। 
সে এই দুই থিউরির ভালো বিষয়গুলো স্বীকার করে সেগুলোকে সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ 
রাখার পরিবর্তে শক্তির সবগুলো ক্ষেত্রে একই সাথে প্রয়োগ করে। 


বিউফার ও লিডল হার্টের ধি্ৱিৱ মাঝে পার্থক্য 


করতে গিয়ে বলে যে, লিডল হার্টের থিউরি শুধু সামরিক দিক এবং বিশেষ সীমার মধ্যে 
আবদ্ধ ও ম্যানুয়েভার ওয়্যারফায়ারে সীমাবদ্ধ ছিল । বিউফার লিডল হার্টের থিউরি থেকে 
শত্রর স্বাধীন চলাফেরাকে সীমাবদ্ধ করার দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। অতঃপর এটাকে আরও 
বিস্তৃত করে মাহানের সমুদ্র নিয়ন্ত্রণের থিউরির সাথে মিলিয়ে দেয়। যার ফলে পুরো বিশ্বকে 
অবরোধ করার এক পরিপূর্ণ থিউরি তৈরি হয়। সে এটাও স্পষ্ট করে যে, যদি এই থিউরির 
ওপর কাজ করা হয়, তাহলে পরমাণু-যুদ্ধের আশঙ্কা অনেক কমিয়ে আনা সম্ভব। 


বিউফারের এই থিউরিকে পরোক্ষ বলার কারণ হলো, এখানে পরস্পরে সরাসরি লড়াই হয় 
না। এই থিউরি অনুযায়ী শত্রুর ওপর তিন ধরনের অবরোধ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। 
যার মধ্যে দুটি শত্রুর এলাকার বাইরে এবং তৃতীয়টি শত্রুর এলাকার ভেতরে প্রতিষ্ঠা করা 
হবে, যা শুধু প্রয়োজনের মুহূর্তে কাজে লাগানো হবে। কারণ শত্রু মূলত বহিরাগত দুই 
অবরোধের মাধ্যমেই পরাজিত হয়ে যায়। 


* সে দূরদর্শী পদ্ধতিতে যুদ্ধকে গ্রহণ করেছে অর্থাৎ সে বিপদ আসার পূর্বেই তার রাস্তা 
বন্ধ করে দেওয়ার পদ্ধতি অনুসরণ করার দাবিদার ৷ 

















* বিউকারের কথা অনুযায়ী যদি সমস্ত রাষ্ট্রের ওপর অবরোধ দিয়ে তাদের কার্যক্রমের 
সক্ষমতাকে সীমাবদ্ধ করে দেওয়া যায়, তাহলে দুনিয়ার বড় শক্তিগুলোর কোনো 
বিপদ থাকবে না। 





৪ অপরের কাজের সক্ষমতাকে সীমাবদ্ধ করে দেওয়ার ফলে বড় শক্তিগুলো নির্দিষ্ট 
শক্তিকে সীমাবদ্ধ ভৌগলিক ক্ষেত্রে ব্যবহার করে নিজেদের বিশাল লক্ষ্য অর্জন করতে 
সক্ষম হবে। 





বিউফার নিজ থিউরির বাস্তবায়নের ব্যাপারে অনেক বিস্তারিত আলোচনা করেছে । সেখান 
থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিচে আলোচনা করা হচ্ছে: 


১. প্রথমত বৈশ্বিকভাবে সামরিক ভীতি সৃষ্টিকারী একটি শক্তি থাকা চাই, যারা সর্বদা শত্রুর 

ওপর মানসিক চাপ দিতে থাকবে । এই শক্তিতে পরমাণু ও অ-পরমাণু অস্ত্র উভয়টা 
থাকা আবশ্যক । এটাকে সে নাম দিয়েছে “সামরিক ভীতি সৃষ্টিকারী বৈশ্বিক শ্তি' 
(Millitary Deterrent Force) | অর্থাৎ শত্রুকে যেকোনো মাধ্যমেই হোক বাধা 
দিয়ে রাখতে হবে। এমনটা তখনই হওয়া সম্ভব, যখন শত্রুকে এই বিশ্বাস করানো 
যাবে যে, যদি সে কোনো নিরাপত্তা ভেঙে কোনো প্রকার আক্রমণের পদক্ষেপ নেয়, 
তাহলে তার জবাবে তাকে কয়েক গুণ বেশি ক্ষতিগ্রস্ত হতে হবে | এই সামরিক শক্তিতে 
বিশেষ ট্রেনিংপ্রাপ্ত ও সাধারণ উভয় প্রকারের সেনা থাকবে । নতুন বৈশ্বিক ব্যবস্থায় 
আমেরিকা এই শক্তিকে নিজ বাহিনীর পাশাপাশি ন্যাটো ও জাতিসংঘের বাহিনীকেও 
মিলিত করে গঠন করেছে। যার ফলে এই সামরিক অবরোধ বৈশ্বিক আকৃতি ধারণ 
করে। 

















এই শক্তির লক্ষ্য শত্রুর আক্রমণের সক্ষমতাকে এমনভাবে সীমাবদ্ধ করা, যেভাবে 
লিলিপুটরা গেলিভারকে বেঁধেছিল। লিলিপুট ও গেলিভার হচ্ছে পশ্চিমা সাহিত্যে 
বাচ্চাদের একটি কাল্পনিক কাহিনী | যেখানে গেলিভার এমন এক দ্বীপে যায়, যেখানের 
বাসিন্দারা ছিল তার আঙুল থেকেও ছোট । গেলিভার যখন ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে 
পড়ে, তখন আঙুলের সমান লিলিপুটরা শক্ত রশির মাধ্যমে তার শরীর কঠিনভাবে 
মাটির সাথে বেঁধে ফেলে । ফলে সে জেগে ওঠার পর কোনোভাবেই নড়াচড়া করতে 
পারছিল না। তেমনিভাবে এই বাহিনীও শত্রুর ওপর বহিরাগত অবরোধ সৃষ্টি করে এবং 
এই অবরোধ মাহানের সামুদ্রিক কন্ট্রোল থিউরির মাধ্যমে আরও বৃদ্ধি পায়। 


২. এই বৈশ্বিক অবরোধের সীমার ভেতরে আরও একটি বেসামরিক অবরোধ প্রতিষ্ঠা করা। 
যদিও এই অবরোধটি বেসামরিক; কিন্তু তার উদ্দেশ্য হবে সামরিক লক্ষ্য বাস্তবায়ন। 
এখানে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রকে শত্রুর যুদ্ধের ইচ্ছা দমনের 
জন্য ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে প্রত্যেক জাতির জন্য ভিন্ন ভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। 
এই অবরোধকে টিকিয়ে রাখার জন্য সরকারী ও বেসরকারী সংস্থা, এনজিও, প্রাইভেট 
লিমিটেড, কোম্পানি, ইউএনও এবং গোপন সংস্থা ইত্যাদির সাহায্য করে থাকে । এই 
অবরোধের পরিব্যাপ্তি আঞ্চলিক হয়ে থাকে । 


























বিউফারের মতে, যদি ভীত রাখা ও বহিরাগত সামরিক অবরোধের সাথে সাথে 
অভ্যন্তরীণ অবরোধের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে মিডিয়ার মাধ্যমে শত্রুর 
যুদ্ধের চিন্তাকে ভুল ও ভ্রান্ত সাব্যস্ত করা যায় এবং তাদের ওপর অর্থনৈতিক অবরোধ 
চাপিয়ে দেওয়া যায়, তাহলে শত্রুর যুদ্ধের ইচ্ছা এতটাই দুর্বল হয়ে যাবে, যার ফলে 
সে লড়াই করার চিন্তাও করতে পারে না। 








৩. এত কিছুর পরেও যদি শত্রু যুদ্ধে নেমে আসে, তাহলেও পূর্বের দুই অবরোধের ফলে 
তার যুদ্ধের সীমা বিশেষ ভৌগলিক অংশেই সীমাবদ্ধ থাকবে এবং এর ভেতরেই 
সীমাবদ্ধ যুদ্ধ চালাবে ৷ তৃতীয়ত হচ্ছে অভ্যন্তরীণ অবরোধ, যা শত্রুর রাষ্ট্রের ভেতর বা 
কোনো একটা অংশের ওপর হয়ে থাকে । এই লড়াই কৌশলের যুদ্ধ পদ্ধতির অধীনে 
করা হয়, যেখানে বাহ্যিক শক্তি, মানসিক শক্তি ও সময় ব্যবহার হয়ে থাকে । যদি 
বস্তুগত শক্তি ব্যবহার সহজ হয়, তাহলে মানসিক চাপ দেওয়ার প্রয়োজন হবে না এবং 
শত্রুকে কম থেকে কম সময়ে বস্তুগত শক্তি দ্বারাই পরাজিত করা সম্ভব হবে। আর 
যদি বাহ্যিক শক্তি কম হয়, তাহলে বাহ্যিক ও মানসিক শক্তিকে বারবার ব্যবহার করে 
শত্রুকে পরাজিত করা হবে। কৌশলের জন্য সে দুটি পদ্ধতি প্রণয়ন করে: 


ক. প্রথম পদ্ধতিকে Piece€] 1740০4%৩ বলা হয়, অর্থাৎ স্তর-ভিত্তিক কৌশলের 
যুদ্ধ । এখানে কৌশলের যুদ্ধ পদ্ধতির সমস্ত কৌশল প্রয়োজন অনুপাতে ব্যবহার করে 
শত্রুকে ধীরে ধীরে পরাজিত করা হয়। এই যুদ্ধের মাধ্যমে একটি সীমার ভেতর বিজয় 
অর্জনের ওপর বিউফার এ জন্য জোর দিয়েছে, যাতে যুদ্ধ তার বিশেষ ভৌগলিক 
এলাকা থেকে বের হয়ে গ্লোবাল হয়ে না যায়। 








খ. শক্তি কম থাকা অবস্থায় তার মত হচ্ছে, মাওসেতুং এর গেরিলা যুদ্ধের থিউরি গ্রহণ 
করা উচিত। যেখানে আঞ্চলিক গেরিলাশক্তিকে যুদ্ধে এনে দাড় করাতে হবে এবং 
সকল স্থানে মনস্তাত্বিক ও নৈতিক যুদ্ধকে চলমান রাখতে হবে । 


তিন অবরোধ 


বিউফারের থিউরিকে বাস্তবায়নের ফলে শত্রুর ওপর তিনটি অবরোধ প্রতিষ্ঠা করা হয়। 
যার ফলে তাদের স্বাধীনভাবে কাজের ক্ষমতা এতটাই সীমাবদ্ধ হয়ে পড়ে যে, তারা 
তখন হাতিয়ার ফেলে দিতে বাধ্য হয়। বিউফারের থিউরি অনুযায়ী মূল যুদ্ধ বহিরাগত 
দুই অবরোধের মাধ্যমে করা হবে, যেখানে তৃতীয় অবরোধকে শুধুই প্রয়োজনের সময় ও 
প্রয়োজন অনুপাতে ব্যবহার করা হবে । 


রাখে, তাহলে অন্য কোনো শক্তির পক্ষে পশ্চিমাদের পরোক্ষ নিয়ন্ত্রণকে ভেঙে দেওয়া 
অসম্ভব হবে : 





=| ২৮৪ ইতিহাসের আয়নায় (কট 


* প্রথমত, পশ্চিমা সভ্যতা-সংক্কৃতির উন্নতি ও উন্নত হওয়ার কথা এমনভাবে প্রচার 
করতে হবে; যাতে পুরো বিশ্বের মানুষ এই বিশ্বাস করে নেয় যে, পশ্চিমা ব্যবস্থা 
ব্যতীত অন্য কোনো শক্তি বিশ্বকে ঠিকভাবে চালাতে সক্ষম নয়; ফলে সবাই তা গ্রহণ 
করে নেবে । সেই সাথে উন্নতি ও আধুনিকতার এই প্রভাবকে পরবর্তী প্রজন্মের মধ্যে 
স্থানান্তরিত করাকেও বিশেষ গুরুত্ব দিতে হবে। 


* দ্বিতীয়ত, শত্রুর পক্ষ থেকে সমস্ত সম্ভাব্য বিপদগ্ডলোকে ধারাবাহিক নিশানা বানিয়ে 
শেষ করে দিতে হবে। 


৪ তৃতীয়ত, বহিরাগত ভীতি প্রতিষ্ঠিত রাখার শক্তিকে একত্রিত করে সর্বোচ্চ শক্তিশালী 
করতে হবে, অর্থাৎ আমেরিকার বাহিনীর সাথে ন্যাটো ও জাতিসংঘের বাহিনীকে 
একত্রিত করে কাজ করবে। এবং তারা ছাড়াও সামষ্টিক আন্তর্জাতিক জোট তৈরি করা 
হবে। b 


ফলে এই কার্যক্রমকে পরাজিত করা বিউফারের মতে অসম্ভব হয়ে পড়বে। কেননা 
তার মতে, এই কার্যক্রমের ফলে সমস্ত বিশ্বে এবং বিশেষ করে মুসলিমদের মধ্যে _ 
যাদের উদাহরণ সে অনেক জায়গায় দিয়েছে _এত পরিমাণ ভয় ছড়িয়ে পড়বে যে, 
কোনো উল্লেখযোগ্য শক্তি পশ্চিমাদের বিরুদ্ধে না মাথা উঠাতে সক্ষম হবে, আর না মাথা 
ওঠানোর দুঃসাহস করবে। 


সারকথা : পশ্চিমা ও আমেরিকার যুদ্বপদ্ধতি 


মাহান ১৮৯০ সালে যখন তার সমুদ্র ক্ট্রোলের থিউরি পেশ করে, তখন আমেরিকা সুপার 
পাওয়ার ছিল নাঃ বরং একটি সাধারণ শক্তি হিসেবে উন্নতি করে যাচ্ছিল। তখন তাদের 
নাণিজ্যকে আরও অধিক বৃদ্ধি করার জন্য বিশ্বের বিভিন্ন বন্দর ও সমুদ্র দখল করা আবশ্যক 
ছিল। এটা ছিল সে সময়, যখন ভূমধ্য সাগরের রাস্তা উসমানিদের হাত থেকে ছুটে 
ব্রিটেনের দখলে এসে গিয়েছিল । অপরদিকে লিডল হার্ট তার থিউরি সেই সময় পেশ করে, 
যখন শিল্প-বিপ্রবের নতুন হাতিয়ার ব্যবহারের ক্ষেত্রে সেনারা অক্ষম ছিল। বিউফারের 
থিউরি সেই সময় আসে, যখন ইউরোপ ও আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে কোল্ড ওয়ারে ব্যস্ত 
ছিল । মাহান থেকে বিউফার পর্যন্ত ৬০ বছরের মধ্যে আমেরিকা এই থিউরিগুলো বাস্তবায়ন 
করতে সক্ষম হয়নি । কিন্তু স্নায়ুযুদ্ধের ৪৫ বছরে আমেরিকা নিজের লক্ষ্য অর্জনের জন্য এই 
তিনটি থিউরি পূর্ণভাবে বাস্তবায়ন করে। 


যদি ওপরে বর্ণিত এই তিনটি থিউরি নিয়ে খুব গভীরভাবে পর্যালোচনা করা হয়, তাহলে 
এই থিউরি থেকে কিছু মৌলিক বিষয় দৃষ্টিগোচর হবে। এই তিনটি থিউরি শত্রুর যুদ্ধের 
সক্ষমতাকে নিঃশেষ করার জন্য পরোক্ষ নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধ যুদ্ধের মাধ্যমে নিজ লক্ষ্য 
অর্জনের ওপর জোর দিয়ে থাকে ৷ এই তিনটি থিউরিই এই কথার ওপর একমত যে, শত্রুর 






































ক বর্তমান বিশ্বব্যবস্থা ৷ ২৮৫ ৭5 








যুদ্ধের ইচ্ছাকে নিঃশেষ করার পদ্ধতি তার আক্রমণের স্বাধীনতা ও সক্ষমতা কমিয়ে দেয়। 
তাই মাহান সমুদ্রে দখল প্রতিষ্ঠাকে জোর দিয়েছে এবং শত্রুর ওপর এমন অবরোধ তৈরি 
করাকে অগ্রাধিকার দিয়েছে, যা পুরো দুনিয়ার সমস্ত শত্রুকে আমেরিকা বা পশ্চিমাদের 
বিরুদ্ধে যেকোনো ধরনের পদক্ষেপ নেওয়া থেকে বাধা দিতে পারবে। 





লিডল হার্ট সরাসরি যুদ্ধের পরিবর্তে পরোক্ষ পদ্ধতিকে গ্রহণের কথা বলেছে। বিউফার প্রথম 
দুই থিউরিকে একত্র করার সাথে সাথে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রকেও 
মিলিয়ে দিয়েছে এবং অর্থনীতিকে একটি সামরিক অস্ত্রে পরিণত করেছে। সেই সাথে 
সে পুরো বিশ্বের ওপর তিনটি অবরোধ প্রতিষ্ঠার থিউরি পেশ করে। এই তিনটি থিউরি 
স্নায়ুযুদ্ধে আমেরিকার বাহিনীকে নতুন গঠন ও রাশিয়ার কার্যক্রমকে রুখে দেওয়ার ক্ষেত্রে 
অনেক সহায়ক ভূমিকা পালন করেছে। এখন আমরা আলোচনা করব, এই থিউরিগুলো 
মুতাবিক আমেরিকা নিজ বাহিনীকে কীভাবে সজ্জিত করেছে। 


আমেরিকান বাহিনীর গঠন 


আমেরিকান বাহিনীকে এমনভাবে গঠন করা হয়েছে, যাতে এদের মধ্যে তিনটি স্তরের 
যুদ্ধের সক্ষমতা তৈরি হয়, যা মাহান, লিডল হার্ট ও বিউফারের থিউরিতে বর্ণিত হয়েছে। 
অর্থাৎ দূরদর্শিতা, ভীতি সৃষ্টি করা এবং শত্রুকে প্রকম্পিত করে শক্রর যুদ্ধের সক্ষমতাকে 
নিঃশেব করে বুদ্ধের ইচ্ছাকে বিলুপ্ত করে দেওয়া । আমেরিকার বাহিনীকে দুটি অংশে গঠন 
করা হয়েছে, একটি সাধারণ বাহিনী ও অপরটি জোটবদ্ধ কমান্ড (Unified Combatant 


Command) | 








আমেরিকার মাধারণ বান্তিনী 


আমেরিকার সাধারণ বাহিনীকে অন্য সমস্ত সাধারণ বাহিনীর মতোই গঠন করা হয়েছে। 
এই গঠনের উপকারিতা হচ্ছে, যখন কোনো সেনা আমেরিকান বাহিনীতে ভর্তি হয়, তখন 
সে সাধারণ সেনাদের যেকোনো অংশে ভর্তি হতে পারে । উদাহরণস্বরূপ, যদি কোনো 
সিপাহি বিমান-বাহিনীতে ভর্তি হয়, তাহলে সে বিমান-বাহিনীর সদস্য হিসেবে থাকবে 
এবং তার বেতন বিমান-বাহিনীর পক্ষ থেকে দেওয়া হবে। কিন্তু সে যেকোনো যৌথ 
কমান্ডের অধীনে ডিউটি করতে পারবে । 





সাধারণ আমেরিকান বাহিনীকে পাঁচটি বড় অংশে ভাগ করা হয়েছে। প্রত্যেক অংশের 
আলাদা লক্ষ্য রয়েছে, যা আমরা নিচে সংক্ষেপে আলোচনা করছি : 


১. আমেরিকার স্থল-বাহিনী 
২. আমেরিকার বিমান-বাহিনী 











২৮৬. ইতিহাসের আয়নায় কে 


৩. আমেরিকার নৌ-বাহিনী 
৪. আমেরিকান মেরিন ফোর্স (US Marine) 
৫. আমেরিকান কোস্টগার্ড (US Coast Guard) 


আলেরিরার স্থল-বাহিলী 
আমেরিকার স্থল-বাহিনীর চারটি লক্ষ্য : 
১. আমেরিকার প্রতিরক্ষা করা। 
২. পুরো বিশ্বে আমেরিকার অপারমাণবিক বা সাধারণ বাহিনীর ভীতি সৃষ্টি করা । 
৩. অন্যান্য রাষ্ট্রগুলোর ওপর চাপানো আমেরিকা ও জাতিসংঘের অবরোধ বাস্তবায়ন করা । 
8. প্রয়োজনের সময় মেরিন ফোর্সের সাথে যেকোনো রাষ্ট্রের ওপর হামলা করা । 
ছুল-বাহিনীর নয়টি কেন্দ্রীয় হেড কোয়ার্টার রয়েছে, যার মধ্যে তিনটি অপারেশনাল 
(Operational) , পাঁচটি থিয়েটার (Theatre) এবং একটি মডুলার (Modular) 
হেডকোয়ার্টার। এগুলোর পাশাপাশি চারটি কোর হেডকোয়ার্টার রয়েছে। এই বাহিনীর 


সংখ্যা ১২ লাখ ৪৬ হাজার (১২৪৬০০০) । যার মধ্যে ৪ লক্ষ ৭২ হাজার (৪৭২৫৯৫) 
রিজার্ভ সেনা এবং বাকিরা আযাকটিভ সেনা ।* আমেরিকার স্থল-বাহিনী দুটি অংশে বিভক্ত : 


একটি আমেরিকার মধ্যে অবস্থিত বাহিনী, যারা আমেরিকার প্রতিরক্ষা করবে। অপরটি 
আন্তর্জাতিকভাবে স্বাভাবিক ভীতি টিকিয়ে রাখার জন্য নিয়োজিত বাহিনী , যার হেডকোয়ার্টার 
জার্মানি, ইতালি, কোরিয়া, কাতার ও আফ্রিকাতে রয়েছে। 

আলেরিবর নৌ-নাহিনী 
আমেরিকার সামুদ্বিক বাহিনীর উদ্দেশ্য : 
১. বিশ্বের ওপর পরমাণু-যুদ্ধের ভয় সৃষ্টি করা 
২. সাধারণ ভয় টিকিয়ে রাখা 
৩. আমেরিকার মেরিন ফোর্সকে স্থলে অবতরণ করানো 
৪. সাধারণ সামুদ্রিক যুদ্ধ করা 





৬৪ এই পরিসংখ্যান ২০০৯ সালে আমেরিকার সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সার্ভে থেকে নেওয়া হয়েছে। 


ক বর্তমান বিশব্যব্থা ২৮৭1. 








আমেরিকার নৌ-সেনাদের সংখ্যা ৪৩৮৫০০ জন। আমেরিকার ছয়টি বড় নৌ-বহর 
রয়েছে: 
১. প্রথম নৌ-বহর** উত্তর আটলান্টিক মহাসাগরে 
২. দ্বিতীয় নৌ-বহর পূর্ব প্রশান্ত মহাসাগরে 
৩. তৃতীয় নৌ-বহর দক্ষিণ আটলান্টিক মহাসাগরে 
৪. চতুর্থ নৌ-বহর ভারত সাগর, পারস্য উপসাগর ও লোহিত সাগরে । 
৫. পঞ্চম নৌ-বছর ভূমধ্য সাগরে 
৬. ষষ্ঠ নৌ-বহর পশ্চিম প্রশান্ত মহাসাগরে । 
আমেরিকার এই নৌ-বহরগুলোকে গঠনের দ্বারা স্বাভাবিকভাবে বোঝা যায় যে, কীভাবে 
আমেরিকা পুরো বিশ্বকে ঘিরে রেখেছে। 
আব্মরিকান বিমান-নাহিনী 
আমেরিকান বিমান-বাহিনীর সেনা সদস্য ছয় লাখের কাছাকাছি।৬» আমেরিকার বিমান- 
বাহিনীর লক্ষ্য : 
১. আমেরিকার আকাশ প্রতিরক্ষা করা 
২. যৌথ কমান্ডের সাথে মিলে যুদ্ধে আমেরিকার নৌ, স্থল ও মেরিন ফোর্সকে সাহায্য করা । 
৩. সাধারণ ও পরমাণু ভীতি টিকিয়ে রাখার বাহিনীকে সাহায্য করা। 














আমেরিকার বিষান-বাহিনী দশটি অংশে বিভক্ত এবং প্রত্যেকটি অংশে ৯০টি যুদ্ধ-বিমান 
থাকে এবং ৩১ পেন্রোলবাহী বিমান ও ১৩টি গোয়েন্দা বিমান থাকে। 


যদি আমেরিকার দুরদর্শিতা বা ভয় সৃষ্টি করা বা প্রকম্পিত করার কৌশল ব্যর্থ হয়, 
তাহলে সাধারণ যুদ্ধে নামার জন্য আমেরিকা মেরিন ফোর্সের নামে সর্বদা প্রস্তুত এক 
বাহিনীর ব্যবস্থা করে রেখেছে। যাদের কাজ তৎক্ষণাৎ সাধারণ হামলা করে বসা । এই 


বাহিনী সাধারণত ভীতি সৃষ্টিকারী আমেরিকার সামুদ্রিক বহরে অবস্থান করে। এটি একটি 
এক্সপেডিশনারি ফোর্স, যা তিনটি ভিভিশনে গঠিত : 








৬৫, এখানে গণনায় ভিন্নতার কারণ হলো, আমেরিকার প্রথম সামুদ্রিক বহর প্রথম বিশ্বযুদ্ধের পর মেরামত 
করার জন্য সরিয়ে নেওয়া হয় এবং মেরামতের পর ফিরিয়ে এনে তাদেরকে তৃতীয় বহর বানিয়ে দেওয়া হয়। 
৬৬. এই সংখ্যা ২০১০ সালে 81177107 112832179 এক বিশেষ সংখ্যায় প্রকাশ করেছিল। 


২ ২৮৮. ইতিহাসের আয়নায় কৌ 


১. মেরিন স্পেশাল ফোর্স 

২. মেরিন হেলিকপ্টার ফোর্স 

৩. মেরিন রিজার্ভ ফোর্স 

এদের সংখ্যা দুই লাখ ৪৩ হাজার সেনা ।৬৭ 


এরা আমেরিকার সবচেয়ে ছোট বাহিনী, যাদের সংখ্যা ৮৫ হাজার থেকে কিছু কম বা 
বেশি । এই বাহিনীর লক্ষ্য আমেরিকার উপকূলীয় এলাকাগুলো রক্ষা করা। 


আন্ের্িকান আান্তিনীর যৌথ কমান্ড 


তায় প্রকার এই বাহিনী পূর্বের উল্লেখিত ছয়টি সাধারণ বাহিনীকে যুদ্ধে ব্যবহার করা 
ডান] গঠিত । একে যৌথ যুদ্ধ কমান্ড (Unified Combatant Command) বলা হয়। 
আমেরিকার এই যৌথ কমান্ড দশটি কমান্ডের সমষ্টি । এই সমস্ত কমান্ড ভৌগলিক স্বার্থ 
ও নদ কাজের ভিত্তিতে গঠন করা হয়। দশটির মধ্যে ছয়টির ভিত্তি ভৌগলিক এবং 


সেগুলো হচেছ: 





১. আমেরিকান দক্ষিণ কমান্ড (United States Southern Command) 

২. আমেরিকান উত্তর কমান্ড (United States Northern Command) 

. আমেরিকান প্রশান্ত মহাসাগরের কমান্ড (United States Pacific Command) 
৯. আমেরিকান কেন্দ্রীয় কমান্ড (United States Central Command) 

৫. আমেরিকান ইউরোপীয় কমান্ড৬৮ (United States European Command) 
৮. আমেরিকান আফ্রিকার কমান্ড (United States African Command) 


হে 








সব হিসাব ২০১০ সালের আমেরিকান অফিসিয়াল সোর্স থেকে প্রাপ্ত। আপডেট জানার জন্য 
I বর্ন। 

৬৮. পুঁজিবাদী ব্যবস্থার অভ্যন্তরীণ দুর্বলতা, সুদের অতিরিক্ততা এবং এগারো সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত 
মুজাহিদদের হামলার ফলে আমেরিকার অর্থনীতি ধ্বংস হওয়া শুরু হয়েছে এবং এর প্রভাব বাহিনীর 'ওপরেও 
পড়া শুরু করেছে। তারই একটি বহিঃপ্রকাশ হচ্ছে ২০১০ সালে আমেরিকা অর্থ বাচানোর জন্য তাদের 
ইউরোপীয় কমান্ড বিলুপ্ত করে দেয়। একেক করে আমেরিকার বাকি কমান্ডগুলোও একদিন খতম হবে 
ইনশাআল্লাহ ৷ 


ক. বর্তমান বিশ্ব্যব্থা ২৮৯ | 








এ ছাড়া বাকি চারটি কমান্ড নির্দিষ্ট কাজের জন্য | সেগুলো হলো : 
১. আমেরিকান যৌথ বাহিনীর কমান্ড (United States Joint Forces Command) 


২. আমেরিকান স্পেশাল অপারেশনের কমান্ড (United Special Operations 
Command) 


৩. আমেরিকান স্ট্রাটেজিক কমান্ড (United States Strategic Command) 
8. আমেরিকান রসদ সরবরাহ কমান্ড (United States Transportation Command) 


আমেরিকার এই যৌথ কমান্ডগুলোই মূলত বিশ্বের চতুল্পার্শ্বের সেই অবরোধ, যা আমেরিকা 
প্রতিষ্ঠা করে রেখেছে। আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। 


আনেরিবান দক্ষিণ ও উর কান্ড 


আমেরিকার অভ্যন্তরীণ কমান্ড দুই অংশে বিভক্ত, উত্তর কমান্ড ও দক্ষিণ কমান্ড। 
আমেরিকার উত্তর কমান্ড কলোরাডো রাজ্যে, এই কমান্ড ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। 
এই কমান্ডের উদ্দেশ্য আমেরিকার উত্তর রাজ্যগুলো, কানাডা ও তার আশপাশের সমুদ্রের 
নয়শ কিলো অঞ্চল রক্ষা করা ৷ দক্ষিণ কমান্ডের হেডকোয়ার্টার ফ্লোরিডার মিয়ামিতে। এর 
উদ্দেশ্য মধ্য ও দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান রাষ্ট্রগ্ুলোতে থাকা জাতিগুলোকে রক্ষা 
করা । সেই সাথে মেক্সিকো উপসাগরের ক্যারিবিয়ান সমুদ্র ও প্রশান্ত মহাসাগরের কিছু অংশ 
রক্ষা করা । এই কমান্ডের মধ্যে ছুল, নৌ ও বিমান বাহিনী অন্তর্ভুক্ত । 




















আহলরিকান প্রশান্ত লহাসাগরের কমান্ড 


এটি আমেরিকার সবচেয়ে বড় কমান্ড। এর হেডকোয়ার্টার হাওয়াই দ্বীপে । ১৯৪৭ সালে 
এটি প্রতিষ্ঠিত হয়েছে। যার উদ্দেশ্য ছিল ১৯৫২ সালে ফিলিপাইন ও নিউজিল্যান্ড, ১৯৫৪ 
সালে দক্ষিণ কোরিয়া ও ১৯৬০ সালে জাপানের সাথে সংগঠিত সম্মিলিত প্রতিরক্ষা চুক্তিকে 
গ্রহণ করতে বাধ্য করা । এই কমান্ডের মধ্যে স্থল, নৌ, বিমান ও মেরিন বাহিনী অন্তর্ভূক্ত 


জআাহেরিকাল ফেন্দীয় কআন্চ 


এটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর হেডকোয়ার্টার আমেরিকার ফ্লোরিডার ম্যকডিল 
এয়ার ফোর্স বেইসে অবস্থিত। এর একটি গুরুত্বপূর্ণ খাটি কাতারেও রয়েছে। এদের দায়িত্ব 
হচ্ছে মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, জাজিরাতুল আরব, পাকিস্তান, আফগানিস্তান ও মিশরে 
আমেরিকার স্বার্থ রক্ষা করা। ইরাক ও আফগান যুদ্ধে লড়াই করাও এই কমান্ডের দারিত্বে 
ছিল। এই কমান্ডে আর্মি, নেভি, এয়ার ফোর্স, মেরিন স্পেশাল ফোর্স সবই অন্তর্ভুক্ত । 








এর হেডকোয়ার্টার জার্মানিতে অবস্থিত। এই কমান্ড ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়। যার 
উদ্দেশ্য হচ্ছে, আমেরিকার স্বার্থ রক্ষা করা এবং ন্যাটোর অংশ হয়ে রাশিয়ার বিরুদ্ধে 
স্নায়ুযুদ্ধে ইউরোপকে প্রতিরক্ষা করা। এই কমান্ডের এলাকা পুরো ইউরোপ, গ্রিনল্যান্ড 
ও আইসল্যান্ড । এদের দায়িত্বের মধ্যে ভূমধ্য সাগরে আমেরিকার স্বার্থ রক্ষাও অন্তর্ভূক্ত । 
আমেরিকার ছয়টি নৌ-বহর এই কাজে লিপ্ত রয়েছে। এর মধ্যে আর্মি, নেভি, এয়ার ফোর্স, 
মেরিন স্পেশাল ফোর্স অন্তর্ভুক্ত । 


আজ্মেরিবমন তক্ষিবার কান্ড 


এটি আমেরিকার সবচেয়ে ছোট কমান্ড । এর হেডকোয়ার্টার জার্মানিতে । আফ্রিকাতে এর 
কেন্দ্র জিবুতিতে অবস্থিত । যেখানে প্রায় তিন হাজার সেনা নিয়োজিত রয়েছে। এদের 
উদ্দেশ্য আফ্রিকাতে আমেরিকার স্বার্থ রক্ষা করা । ১৫৩টি আফ্রিকান জাতির সাথে সামরিক 
সম্পর্ক রাখা, সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশন চালানো, অবৈধ পণ্য স্মাগলিং-এর ওপর 
নজরদারি করা এবং আফ্রিকাতে চীনের স্বার্থের ওপর নজর রাখা । 


এই কমান্ড ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য আমেরিকার সমস্ত বাহিনীকে সম্মিলিত 
পরিকল্পনার অধীনে পরিচালিত করা এবং যৌথ প্রশিক্ষণ দেওয়া। এর হেডকোয়ার্টার 
ভার্জিনিয়া রাজ্যে অবস্থিত । 

















আমেরিকান স্পেশাল জআপারেশন কমান্ড 


এটি একটি কমান্ডো ধরনের বাহিনী । যারা পুরো বিশ্বে কমান্ডো অপারেশন চালায়। এর 
মধ্যে রেঞ্জার্স , ডেল্টাসহ ইত্যাদি ফোর্স অন্তভূক্তি। এর হেডকোয়ার্টার ফ্লোরিডা রাজ্যে । 


আব্মরিবমন স্বাটিজিব কমান্ড 


এই কমান্ড ১৯৯২ সালে প্রতিষ্ঠিত। এর হেডকোরার্টার আমেরিকার নেবাস্কা রাজ্যে । 
তাদের দায়িত্ব গুরুত্বের বিচারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ । এদের দায়িত্বের মধ্যে রয়েছে, 
সামরিক বিভিন্ন ধরনের যানবাহন দেখভাল করা, মিসাইল প্রতিরক্ষাব্যব্া, তথ্য সংগ্রহ, 
আন্তর্জাতিক স্ট্রাটেজি তৈরি করা, বৈশ্বিক ভীতি সৃষ্টি করা এবং ব্যাপক ধ্বংসের হাতিয়ারকে 
মোকাবিলা করা । 








ক. বর্তমান বিশবব্ব্া ২৯১ ৮5 


আহলরিবান রসদ সরবরাহ কজান্ড 





এটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। এদের হেডকোয়ার্টার আমেরিকার ইলিনয় রাজ্যে। এর 
মূল দায়িত্ব হচ্ছে অন্য সমস্ত কমান্ডকে সহযোগিতা করা। 


আমেরিকান বাহিনীর যুদ্ধুকৌশল 


যদি আমরা ক্লজউইজ, মাহান, লিডল হার্ট ও বিউফারের থিউরিগুলো খুব গভীরভাবে লক্ষ 
করি, তাহলে আমাদের সামনে স্পষ্ট হবে যে, আমেরিকান বাহিনী দুটি লক্ষ্যে যুদ্ধ করে। 
প্রথম লক্ষ্য, বিশ্বের অন্য সমস্ত বাহিনীর স্বাধীনতাকে সীমাবদ্ধ করে রাখা। এই কাজের 
জন্য তারা বৈশ্বিক অবরোধ প্রতিষ্ঠিত রেখেছে। এই অবরোধ তৈরির ক্ষেত্রে পুরো ইউরোপ 
ন্যাটোর অধীনে তাদের সাথে রয়েছে। এই অবরোধ বাস্তবায়ন তিন মাধ্যমে হয়ে থাকে । 











প্রথমত, যদি শত্ৰু আক্রমণ চালাতে চায়, তাহলে তাকে এই বিশ্বাস করানো যে, তাদের 
এই আক্রমণের ফলে তাদের উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে। 


দ্বিতীয়ত, রাজনৈতিক অবরোধ । এর মধ্যে সেই রাষ্ট্রগুলো অন্তর্ভুক্ত, যাদের সীমানা শত্রু 
রাষ্ট্রের সাথে । এই দেশগুলোর কাজ হবে সেই শত্রুকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে 
অবরোধ করে রাখা । যার ফলে সেই শত্রু আমেরিকার থিউরি অনুযায়ী দুর্বল হয়ে হাতিয়ার 
ফেলে দেবে । এর সবচেয়ে উত্তম উদাহরণ পাকিস্তানের সেই কার্যক্রম, যা তারা আমেরিকার 
সাথে মিলে ইমারাতে ইসলামিয়া আফগানকে পতনের জন্য আঞ্জাম দিয়েছিল। 


তৃতীয়ত, তাদের ওপর অর্থনৈতিকভাবে অবরোধ তৈরি করা। যা আমেরিকা এমন 
রাষ্ট্রের ওপর দেয়, যাদের থেকে আমেরিকার এই আশঙ্কা রয়েছে যে, তারা যেকোনো 
সময় আমেরিকার জন্য বিপদের কারণ হতে পারে। এটি হলো আমেরিকার দৃরদর্শিতার 
স্্রাটেজি। 


যখন শত্রু ওপরে বর্ণিত কোনো সুরতেই হাতিয়ার না ফেলে লড়াইয়ের জন্য প্রস্তুত 
হবে, তখন আমেরিকা মেরিন ফোর্সকে আক্রমণের আদেশ দেবে । বহিরাগতভাবে ভীতি 
সৃষ্টিকারী অবরোধ ও রাজনৈতিক অবরোধ প্রতিষ্ঠিত রাখবে এবং অভ্যন্তরীণভাবে মেরিন 
ফোর্স শত্রু এলাকায় অবতরণ করে লড়াই শুরু করবে (যারা গতানুগতিক যুদ্ধ থেকে 
গেরিলা যুদ্ধ পর্যন্ত যেকোনো ধরনের আক্রমণ চালাতে সক্ষম)। এই যুদ্ধকে আমেরিকার 
সামরিক পরিভাষায় লিমিটেড ওয়ার বলা হয়। এর রণক্ষেত্রকে থিয়েটার অফ ওয়ার বলা 
হয়। আমেরিকা স্বায়ুযুদ্ধের সময় রাশিয়ার সাথে এমন সামরিক কার্যক্রম এবং এমন বাহিনী 
ব্যবহার করেছিল । বর্তমানে এই কার্যক্রমকে আমেরিকা ও ন্যাটো মুজাহিদদের বিরুদ্ধে 
ব্যবহার করছে। 

















২৯২ ইতিহাসের আয়নায় কৌ 


্াযুযুদ্ধের ফলাফল 


আফগানে রাশিয়া পরাজিত হওয়ার পর ১৯৯১ সালে স্নায়ুযুদ্ধ শেষ হয়ে আমেরিকা বিশ্বের 
সুপার পাওয়ারে পরিণত হয়ে যায়। মোটকথা, এই যুগের সংঘটিত ঘটনাগুলো মুসলিম 
উম্মাহর সামনে শত্রুর আসল চেহারা প্রকাশ করে দিয়েছে। স্নায়ুযুদ্ধ মূলত বিশ্বের চতুষ্পার্ে 
সামরিক ও অর্থনৈতিক অবরোধ সৃষ্টির নাম, যা প্রতিষ্ঠিত করতে আমেরিকা সফল হয়েছে। 
এখন জায়োনিস্ট ইহুদিবাদী ক্রুসেডার জোট নিজেদের বিজয়কে পূর্ণ করার জন্য সর্বশেষ 
স্তরে প্রবেশ করেছে। 

















নিউ ওয়ান্ড অর্ডারের চতুর্থ যুগ 


গ্লোবাল জিহাদ ও নিউ ওয়ার্ল্ড অর্ডার (১৯৯১-২০১১ খ্রি.) 





১৯৯১ সালে স্নায়ুযুদ্ধ শেষ হয়। যার ফলে সেভিয়েত ইউনিয়ন টুকরা টুকরা হয়ে যায় । আর 
এর মাধ্যমে ফরাসি বিপ্লবের পর প্রতিষ্ঠিত হওয়া ক্রুসেডার-জায়োনিস্ট জোট , ইসরাইল, 
আমেরিকা ও পশ্চিমাদের সামনে বাহ্যিক সব বাধা দূর হয়ে যায় এবং তাদের বৈশ্বিক 
হুকুমত প্রতিষ্ঠিত হয়ে যায়। সে সময় তাদের ধারণামতে এমন কোনো শক্তি ছিল না, 
যারা তাদের লক্ষ্য অর্জনের পথে বাধা হয়ে দাড়াতে সক্ষম। সমাজতন্ত্র পতনের পর 
বিশ্বের তিনটি বড় রাষ্ট্র রাশিয়া, চীন ও ভারত ইহুদিদের প্রতিষ্ঠিত অর্থনৈতিক ব্যবস্থা 
‘বাজার-ভিত্তিক অর্থনীতি'তে প্রবেশ করতে বাধ্য হয়। কিন্তু তারা সেই সময় ধাক্কা খায়, 
তুলে দীড়ায়। তারা আমেরিকা ও পশ্চিমাদের ক্রুসেড-জায়োনিস্ট জোটের বিরুদ্ধে জিহাদ 
শুরু করে। তারা পুরো বিশ্বে এই জোটকে নিশানা বানানো শুরু করে এবং আমেরিকা ও 
পশ্চিমাদের বৈশ্বিক ব্যবস্থাকে গ্রহণ করে নিতে অস্বীকৃতি জানায়। 


এর ফলে ক্রুসেড ও জায়োনিস্ট ইহুদিরা এক নতুন যুদ্ধে প্রবেশ করে এবং তাদের বৈশ্বিক 
হুকুমত এক নতুন বিপদে প্রকম্পিত হতে থাকে । যেই উম্মাহ ক্রুসেড-ইহুদি জোটের হাতে 
উসমানি সাম্বাজ্যের পতনের পর নিউ ওয়ার্ল্ড অর্ডারের গোলাম হয়ে গিয়েছিল, সেই উম্মাহর 
যুবকরাই এক শতাব্দীর কম সময়ের ভেতর ঘুরে দাড়িয়েছে এবং তার মোকাবিলায় ময়দানে 
বের হয়ে এসেছে। এই যুদ্ধের বৈশিষ্ট্য ছিল একদিকে বিশ্বের সমস্ত আন্তর্জাতিক শক্তি ও 
অপরদিকে মুসলিম উল্মাহর সেই সমস্ত যুবক, যাদেরকে নিজ রাষ্ট্রও আশ্রয় দিতে প্রস্তুত 
ছিল না। কিন্তু তা সত্বেও পশ্চিমারা তাদের ব্যাপারে শুধু এই কারণেই ভীত ছিল যে, এই 
যুবকরা তাদের বৈশ্বিক ব্যবস্থাকে এহণ করতে অস্বীকার করেছে। আর এই বিষয়টি পশ্চিমা 
ক্রুসেডারদের জন্য মৃত্যু সমতুল্য ছিল। এখানে আমরা এই যুগের বিশেষ ঘটনাগুলো নিয়ে 
সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। 



































কৌ. বর্তমান বিশবব্যবহা ২৯৫ 1 

















আফগান-জিহাদ এবং আল-কায়েদা ও তালেবানের উত্থান 


রাশিয়ার বিরুদ্ধে আফগান জিহাদি আন্দোলন পুরো বিশ্বের মুসলিমদের কেন্দ্র হিসেবে কাজ 
করে । এই জিহাদে অংশ নেওয়ার জন্য আরব ও অনারব হাজারো যুবক আফগানে হিজরত 
করে এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয় । মুজাদ্দিদে জিহাদ শাইখ আব্দুল্লাহ আজ্জাম 
৪৯-এর চেষ্টা ছিল আরব-বিশ্বে জিহাদের অগ্নি গ্রজবলিত করা । যার ফলে মুসলিম যুবকদের 
মধ্যে উসমানি খিলাফত পতনের পৌনে শতাব্দীর ভেতরেই খিলাফত ফিরিয়ে আনার 
চেতনা সৃষ্টি হয়। তিনি তখন আফগানে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত মুজাহিদদেরকে 
আন্দালুস বিজয় করা পর্যন্ত জিহাদ চালিয়ে যাওয়ার ফতোয়া দেন এবং তাদের অন্তরে 
দৃঢ়ভাবে গেঁথে দেন যে, যতদিন পর্যন্ত মুসলিম উম্মাহ পশ্চিমাদের অধীনতা থেকে স্বাধীন 
না হবে, ততদিন পর্যন্ত জিহাদ চলমান থাকবে । 


এটাই সেই চিন্তাগত নির্দেশনা ছিল, যা মুজাহিদদেরকে আমেরিকা ও পশ্চিমাদের সামনে 
এনে দীড় করায়। সেই সময় আফগান যুদধক্ষেত্র এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র হিসেবে কাজ 
করে। সেখানে হাজারো যুবক প্রশিক্ষণ গ্রহণ করে এবং রাশিয়া চলে যাওয়ার পর তারা 
এই প্রশিক্ষণ-সহ নিজ নিজ রাষ্ট্রে ফিরে যায়। সেই সাথে এই জিহাদ আফগান, মিশর, 
শাম, ফিলিন্তিন ও জর্ডানসহ প্রায় ৬০-৭০টি অঞ্চলের জিহাদি অন্দোলনের সাথে সম্পৃক্ত 
মুজাহিদ ও আলিমদের একে অপরের অভিজ্ঞতা থেকে শিক্ষা ও ফায়দা অর্জনের সুযোগও 
তৈরি করে দেয়।৬» 


এই যুদ্ধক্ষেত্ৰ মুসলিম উম্মাহকে শাইখ উসামার মতো অতুলনীয় বীর উপহার দেয়, যিনি 
প্রায় ২০ বছর পর্যন্ত এই যুদ্ধে পশ্চিমাদের বিরুদ্ধে মুসলিম উম্মাহর নেতৃত্ব দিয়েছেন এবং 
কায়েদাতুল জিহাদ প্রতিষ্ঠা করেছেন। এই যুদ্ধক্ষেত্রে রাশিয়ার পরাজয়ের পর আমিরুল 
মুমিনিন মোল্লা মুহাম্মাদ উমর &৯-এর নেতৃত্বে তালেবান আন্দোলন প্রতিষ্ঠিত হয়, যারা 
আফগানে ইসলামি ইমারাত প্রতিষ্ঠা করেন। 




















৬৯. স্পষ্ট বিষয় হচ্ছে, রাশিয়ার বিরুদ্ধে আফগান-জিহাদ শুরুর আগেও আরব-দুনিয়া এবং বিশেষ করে 
মিসর ও শামে জিহাদি কার্যক্রম শুরু হয়ে গিয়েছিল। পশ্চিমাদের গোলাম শাসক ও বাহিনীর জুলুমের বিরুদ্ধে 
হাজারো জান কুরবান হয়েছিল। এই আন্দোলন সমাজের মধ্যে তাদের দাওয়াতের রক্ষাকারী শ্রেণি তৈরি 
করেছিল, যুবকদের মধ্যেও যুদ্ধের জজবা জনিয়েছিল। কিন্তু শাসন-ক্ষমতার পতন ঘটাতে সক্ষম হননি। 
এই সমস্ত আন্দোলন মুসলিমদেরকে গোলামে পরিণতকারী বৈশ্বিক ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধের পরিবর্তে এই 
ব্যবস্থার আঞ্চলিক শক্তিগুলোর বিরুদ্ধে যুদ্ধে অধিক ব্যন্ত ছিল। 


যর ক্ৰ ' ইতিহাসের আরনায় (কট 


উপসাগরীয় যুদ্ধ, আমেরিকান বাহিনীর হিজাজে 
অনুপ্রবেশ এবং আমেরিকার বিরুদ্ধে জিহাদ ঘোষণা 


আফগান থেকে রাশিয়া চলে যাওয়ার পর ১৯৯০ সালে ইরাক কুয়েতের ওপর হামলা করে 
যার ফলে জাতিসংঘ ইরাকের ওপর অবরোধ চাপিয়ে দেয় এবং আমেরিকার প্রেসিডেন্ট জর্জ 
বুশ সিনিয়র কুয়েত রক্ষার বাহানায় হিজাজের ভূমিতে আমেরিকান বাহিনী প্রবেশ করায়। 
এক বছরের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যায় এবং ইরাক কুয়েত থেকে বের হয়ে যায়। কিন্তু 
হিসেবে কাজ করে। শাইখ উসামা বিন লাদেন এ৯ ইসলামি রাষট্রুলোতে সফর করে সৌদি 
প্রশাসনের এই কার্যক্রমের বিরুদ্ধে আলিমদের একত্রিত করার চেষ্টা করেন। সৌদি প্রশাসন 
এটাকে মেনে নিতে পারেনি । তাই তারা শাইখ উসামার ওপর সৌদিতে প্রবেশের ব্যাপারে 
বাধা আরোপ করে । এই অবস্থায় শাইখ উসামা আমেরিকার বিরুদ্ধে জিহাদের ঘোষণা করে 
দেন এবং পুরো উম্মাহকে আমেরিকার বিরুদ্ধে এনে দাড় করানোর চেষ্টা করেন। সৌদিতে 
প্রবেশে বাধাপ্রাপ্ত হওয়ার পর তিনি ও তার সাথিরা সুদানে চলে যান। 











সোমালিয়ায় আমেরিকার আক্রমণ ও মুজাহিদদের জিহাদ 


১৯৯১ সালে সোমালিয়াতে আমেরিকার গোলাম সাইয়াদ বারির প্রশাসনকে সেখানের 
মুসলিমরা ক্ষমতাচ্যুত করে। এটা দেখে জাতিসংঘ আমেরিকার ইশারায় সোমালিয়াতে 
আমেরিকান বাহিনীর নেতৃত্বে নিরাপত্তা বাহিনী (ঢাখা'৮)* পাঠায়। এই বাহিনী 
১৯৯৩ সালে সোমালিয়াতে প্রবেশ করে; কিন্তু তাদের মুখে লাগাম লেগে যায়। শাইখ 
উসামা মুজাহিদদেরকে সুদান থেকে সোমালিয়াতে জিহাদের জন্য পাঠিয়ে দেন। তিনি 
সোমালিয়ার মুজাহিদদের সাথে মিলে মুগাদিসু যুদ্ধে নিরাপত্তা বাহিনীর ৩১ আমেরিকার 
সদস্যসহ ২৪ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেন এবং আমেরিকানদের লাশ সড়কে 
টাঙিয়ে দেন। এই অবস্থা দেখে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়ে যায়। ফলে জাতিসংঘের 
এই মিশন ব্যর্থ হয়। বাস্তবিক ময়দানে মুজাহিদদের পক্ষ থেকে আমেরিকার ওপর এটাই 
প্রথম বড় আঘাত ছিল। 








৭০, (UNITAF) United Task Force 


ক বর্তমান বিশব্যবস্থা ৷ ২৯৭ ০ 


আল-জাজায়িরে জিহাদের সূচনা 


মাগরিবে ইসলামির (আফ্রিকা) একদিকে সোমালিয়ার মুসলিমরা আমেরিকার গোলামদের 
মানতে অস্বীকার করে। অপরদিকে আল-জাজায়িরের মুসলিমরা ফ্রান্সের গোলামদের 
মানতে অস্বীকার করে বসে। ১৯৮৯ সালের নির্বাচনে ধর্মীয় দল আল-জাবহাতুল 
ইসলামিয়্যা লিল-ইনকাজ বিজয়ী হয়। কিন্তু ফ্রান্সের নির্দেশনা অনুযায়ী তাদের গোলাম 
আল-জাজায়িরি বাহিনী হুকুমত দখল করে নেয় এবং আল-জাবহাতুল ইসলামিয়্যা লিল- 
ইনকাজের অধিকাংশ নেতাকে থেফতার করে । যাদের মধ্যে জামাআতের প্রধান শাইখ 
আব্বাসি মাদানি, শাইখ আলি বালহাজ অন্তর্ভুক্ত ছিলেন। আল-জীজায়িরের বাহিনী ক্ষমতা 
দখলের পর মুসলিম নেতাদের গ্রেফতার করার ব্যাপারটি বারুদের মতো কাজ করে । ফলে 
সেখানের দখলদার বাহিনীর বিরুদ্ধে ১৯৯১ সালে জিহাদ শুরু হয়ে যায়। এই অন্দোলনের 
মধ্যে সেই সমস্ত আল-জাজায়িরি মুজাহিদরা অংশ নেয়, যারা ইতিপূর্বে আফগানে রাশিয়ার 
বিরুদ্ধে জিহাদ করেছিল। ১৯৯১ থেকে ১৯৯৫ সালের শুরু পর্যন্ত আল-জাজায়িরের 
জিহাদ অনেক ভালোভাবে এগিয়ে যেতে থাকে, আলহামদুলিল্লাহ মুজাহিদরা সেখানের 
নতুন শাসক ফ্রান্সের গোলাম বুজিয়াফকে হত্যা করে এবং জাজায়িরি বাহিনীকেও চরম 
আঘাত করে। সেই সময় ফ্রান্স ও আল-জাজায়িরের গোপন সংগঠনগুলো ধোকাবাজি করে 
মুজাহিদদের সারির মধ্যে অনুপ্রবেশ করে । যার ফলে ১৯৯৫ সালের পর এই আন্দোলন 
ক্ষমতালোভীদের হাতে চলে যায়, যারা সাধারণ জনগণ ও মুখলিস মুজাহিদদের শহিদ 
করে এবং অন্যান্যদের গ্রেফতার করে । এই অবস্থা ১৯৯৫ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত 
চলমান থাকে এবং একসময় এই ক্ষমতালোভীদের তাকফিরি টুলের শক্তি শেষ হয়ে যায়। 


সেই সময় বাহ্যিকভাবে এমনটা বোঝা গিয়েছিল যে, আল-জাজায়িরে মুজাহিদদের 
আন্দোলন ব্যর্থ হয়ে গিয়েছে। কিন্তু আন্তর্জাতিক জিহাদি আন্দোলনে এর অনেক প্রভাব 
তৈরি হয়। মুজাহিদরা আল-জাজায়িরের এই অভিজ্ঞতা থেকে অনেক কিছু অর্জন করে এবং 
অপরাপর এলাকাতেও এই ক্রটিগুলো দূর করে, যেগুলো তখনও সেখানে রয়ে গিয়েছিল। 
স্বয়ং আল-জাজায়িরের মধ্যেও সঠিক চিন্তাধারা ও বিশ্বাসের ধারক মুজাহিদরা দ্বিতীয়বার 
সংগঠিত হয়। 





























উই ২৯৮). ইতিহাসেরআয়নায়. (কি 


ককেশাস, বসনিয়া ও কাশ্মীরে জিহাদি আন্দোলনের উত্থান 


দুই শতাব্দী যাবৎ ককেশাশে চলমান রাশিয়ার আক্রমণের মোকাবিলার জন্য ৯০ দশকে 
সুজাহিদরা দ্বিতীয়বার সংগঠিত হওয়া শুরু করেন। ১৯৯৪ সালে আমির শামিল ও কমান্ডার 
খাত্তাবের নেতৃত্বে মুজাহিদরা ককেশাশের গ্রজনি থেকে রাশিয়ার বিরুদ্ধে জিহাদ শুরু 
করেন। দুই বছরের জিহাদের পর মুজাহিদরা রাশিয়ার বাহিনীকে গ্রজনি থেকে তাড়িয়ে 
দিয়ে ইসলামি ইমারাত প্রতিষ্ঠা করতে সক্ষম হন, আলহামদুলিল্লাহ । এর পাশাপাশি 
কাফকাজের অন্যান্য এলাকাতেও মুজাহিদরা জিহাদ শুরু করেন। 


নব্বইয়ের দশকের শুরুতে ইউরোপের মুসলিম এলাকা বসনিয়ার ওপর ক্রুসেভার সার্বিয়া 
ও গ্রুশিয়া হামলা করে এবং সেখানে মুসলিমদের ওপর বিশাল গণহত্যা চালায় এবং 
মুসলিমদের বোনদের সন্ভ্রমহানি করার ভয়ানক ধারা চালু করে। এই সময় যখন সব 
মুসলিম রাষ্ট্রের বাহিনী চুপ থেকে তামাশা দেখছিল অথবা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর 
সাথে মিলে বসনিয়া গিয়ে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করছিল, তখন এই জুলুমের 
বিরুদ্ধে পুরো মুসলিম উম্মাহর মুজাহিদরা আস্তে আন্তে বসনিয়া পৌছাতে শুরু করেন। 
সব ধরনের অর্থনৈতিক ও সামরিক অবরোধ সত্তেও নিজেদের মাজলুম ভাইদের প্রতিরক্ষা 
শুরু করেন এবং তারা দ্রুত সার্বিয়ার বাহিনীকে অনেক এলাকা থেকে হটিয়ে দিতে সক্ষম 
হন। পরিস্থিতি পরিবর্তন হওয়া ও ইউরোপের কেন্দ্রে মুজাহিদদের স্থান করে নিতে দেখে 
আন্তর্জাতিক শক্তিগুলো এগিয়ে আসে এবং যুদ্ধ বন্ধ করে দেয় এবং বসনিয়ার আঞ্চলিক 
নেতৃত্বকে চুক্তির ধোকার জালে ফাঁসিয়ে এই মুবারক জিহাদের ফল সফলভাবে অর্জন 
করার সুযোগ নষ্ট করে দেয়। 


তৃতীয় দিকে আফগান জিহাদের শেষ যুগে কাশীর অঞ্চলের জিহাদও মুসলিম উম্মাহর 
জন্য গুরুত্বপূর্ণ অবস্থানে চলে আসে । অনেক আরব ও পাকিস্তানি মুজাহিদ নিজেদের 
কাশীরি ভাইদের মুক্তির জন্য ভারতের বিরুদ্ধে লড়াই করতে কাশ্মীরে প্রবেশ করে। 
এই সময়টা কাশ্মীরের জিহাদি আন্দোলনের উত্থানের যুগ ছিল। ভারতীয় বাহিনী এই 
যুগে কঠিন আক্রমণের শিকার হয়। কিন্তু পাকিস্তানি বাহিনী ও গোপন সংস্থাগুলোর চক্রান্ত 
এই আন্দোলনকে ভেতর থেকে দুর্বল করে দেয় এবং এটাকে শরয়ি জিহাদের পরিবর্তে 
জাতীয়তাবাদী যুদ্ধে পরিবর্তন করে দেয়। এ ছাড়াও বিভিন্ন মাধ্যমে এই আন্দোলনের 
গলায় ঘণ্টা পরিয়ে দেয়; যাতে এই আন্দোলন কখনোই কাঙ্ক্ষিত ফলাফলে পৌছাতে না 
পারে। 


























ক বর্তমান বিশ্বব্যবা ; ২৯৯ [57 





নেতৃত্বে ইসলামি ইমারাত প্রতিষ্ঠা 


আফগান থেকে রাশিয়া চলে যাওয়ার পর যখন মুজাহিদরা পরস্পরের মধ্যে লড়াই 
শুরু করে, তখন আল্লাহ তাআলা তার কিছু নির্বাচিত বান্দাকে দীড় করিয়ে দেন, যারা 
সম্মান বা ক্ষমতার প্রত্যাশী ছিল না। যাদের জিহাদের একমাত্র লক্ষ্য ছিল আল্লাহর 
জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা। ১৯৯১ সালে আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মাদ 
উমর এ৯-এর নেতৃত্বে তালেবান আন্দোলন কান্দাহার থেকে শুরু হয় এবং পাঁচ বছরের 
ভেতর আফগানের অধিকাংশ এলাকা তাদের শরয়ি ব্যবস্থার অধীনে চলে আসে এবং 
আমিরুল মুমিনিনের অধীনে সেখানে ইমারাতে ইসলামিয়া প্রতিষ্ঠা লাভ করে। ইমারাতে 
ইসলামিয়ার মাধ্যমে আফগানে ইসলামি শরিয়াহ বাস্তবায়নের কাজ শুরু হয় এবং দেশে 
পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠা হয়ে যায়। খিলাফত পতনের পর এটাই ছিল প্রথম ঘটনা, যেখানে 
নিউ ওয়ার্ল্ড অর্ডারের মোকাবিলায় মুসলিমরা নিজেদের রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করে, 
যা ২০০১ সাল পর্যন্ত টিকে ছিল। ক্রুসেডার ও ইহুদি জোটকে মুসলিমদের ইমারাত 
কঠিন ভয় ও আশঙ্কার মধ্যে ফেলে দেয়, যা তাদের বৈশ্বিক বিজয় ও নিউ ওয়ার্ল্ড 
অর্ডারের কর্তৃত্ব থেকে মুক্ত ছিল। এই জন্য তারা এর বিরুদ্ধে হামলার পরিকল্পনা শুরু 


করে। 
আমেরিকার ওপর মুজাহিদদের হামলা 


যখন আমেরিকা ইমারাতের ওপর হামলার জন্য পরিকল্পনা করছিল এবং প্রস্তুতি সম্পন্ন করে 
রেখেছিল, তখন ১১ সেপ্টেম্বর ২০০১ সালে মুজাহিদরা অগ্রগামী হয়ে আমেরিকার ওপর 
এঁতিহাসিক আক্রমণ করে বসে। মুজাহিদরা নতুন কার্পদ্ধতি গ্রহণ করে আমেরিকাকে 
তার ভূমিতেই আক্রমণ করে এবং তার অর্থনীতি ও সামরিক কেন্দ্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 
ও পেন্টাগনকে লক্ষ্য বানায়। এটি ছিল এমন এক আক্রমণ, যা ক্রুসেড-ইহুদি জোটের 
কল্পনাতেও সম্ভব ছিল না। এই হামলা ক্রুসেড-জায়োনিস্ট জোট এবং মুসলিম উম্মাহর 
মাঝে চলমান যুদ্ধে আরও অধিক উত্তপ্ততা সৃষ্টি করে। পশ্চিমারা নিউ ওয়ার্ল্ড অর্ডারকে 
সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ব্যস্ত করে দেয়। আধুনিক ইতিহাসে ১১ সেপ্টেম্বর মুজাহিদদের 
হামলা টার্নিং পয়েন্ট হিসেবে পরিগণিত এবং এটাই সেই মোড়, যেখান থেকে ক্রুসেড ও 
জায়োনিস্ট জোটের নিউ ওয়ার্ল্ড অর্ডারের পতন শুরু হয় 1৯১ 























৭১, ১১ সেন্টেম্বরের হামলা দুনিয়াতে কী প্রভাব ফেলেছিল, তা আলোচনার জন্য তো পুরো এক কিতাব 
দরকার । তবে যেই ব্যক্তিই অন্তর্ক্ষু দ্বারা ২০০১ সালের পরের অবস্থাগুলো অনুধাবন করবে, সে নিশ্চিত এটা 
বুঝতে পারবে যে, এই হামলা দুনিয়ার অর্থনীতি ও রাজনীতির ওপর কী পরিমাণ গভীর প্রভাব রেখেছিল এবং 
বৈশ্বিক শক্তির ভারসাম্যকে কী পরিমাণ প্রকম্পিত করেছিল। এ ছাড়াও যে ব্যক্তি আরও অধিক গভীরভাবে 
অধ্যয়ন করবে, তার সামনে এটাও স্পষ্ট হবে যে, এই হামলা কত মানুষের ব্যক্তিগত জীবনকেও পরিবর্তন 
করে দিয়েছে। 


| ৩০০. ইতিহাসের আয়নায়. (কী 


আফগালে আমেরিকার হামলা ও মুজাহিদদের প্রতিরক্ষা 


১১ সেপ্টেম্বরের হামলার পর আমেরিকা পাগলা হাতির মতো হয়ে যায়। আমেরিকার 
প্রেসিডেন্ট বুশ ক্রুসেড ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে মুসলিম উম্মাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু 
করে দেয়। পুরো বিশ্বের কাফিরদেরকে এই যুদ্ধে মুসলিম উম্মাহ ও মুজাহিদদের বিরুদ্ধে 
এনে দাড় করায়। এটি ছিল সেই যুদ্ধের সরাসরি ঘোষণা, যা আরও এক দশক পূর্ব থেকে 
চলে আসছিল। পূর্বে যার যুদ্ধক্ষেত্র সোমালিয়া, আল-জাজায়ির, বসনিয়া ও ককেশাসে 
সীমাবদ্ধ ছিল। এ ছাড়াও মুসলিম উম্মাহর মুজাহিদরা কেনিয়া ও তার্জানিয়াতে অবস্থিত 
আমেরিকান দূতাবাস ও সি.আই.এর ঘাটি এবং ইয়ামানের উপকূলের আমেরিকান যুদ্ধ 
জাহাজের ওপর হামলা করেছিলেন । 


আমেরিকা সব পশ্চিমা শক্তিকে সাথে নিয়ে আফগান ইসলামি ইমারাতের ওপর হামলা 
করে এবং পুরো দেশটাকে টমাহক মিসাইল নিক্ষেপ করে চুরমার করে দেয়। আমেরিকার 
ধারণা ছিল যে, তিন সপ্তাহের মধ্যেই তারা আফগানের মুজাহিদদের শেষ করে দেবে। কিন্তু 
তারা নিজেদের ভুল সেই সময় অনুধাবন করে, যখন তারা কয়েক বছর অতিবাহিত হওয়ার 
পরেও বাস্তবে এক ইঞ্চি ভূমিকেও পূর্ণ দখল করতে সক্ষম হয়নি। তালেবানরা কৌশল 
হিসেবে পিছু হটে এবং নতুনভাবে সংগঠিত হয়ে গেরিলা যুদ্ধ শুরু করে । আজ ১১ বছর 
অতিবাহিত হওয়ার পরেও প্রত্যেকটি নতুন সূর্য উদয়ের সাথে সাথে আফগানের ভূমিতে 
আমেরিকার পরাজয় এবং তালেবানদের দৃঢ়তা ও স্থিরতা বৃদ্ধি পাচ্ছে, আলহামদুলিল্লাহ ।৯ 








ইরাকে আমেরিকার হামলা ও মুজাহিদদের হাতে পরাজয় 


একদিকে আমেরিকা নিজের শক্তির অহংকারে ২০০১ সালে আফগানের ওপর হামলা করে, 
অপরদিকে ২০০৩ সালে ইরাকের ওপর হামলা করে । যেমনভাবে আফগানের ওপর হামলা 
আমেরিকাকে অনেক ক্ষতিগ্রস্ত করেছিল, তেমনিভাবে ইরাকের ওপর হামলাও তাদের 
জন্য চরম ক্ষতিকর হয়েছিল। সাদ্দামের প্রশাসন উল্টে গিয়েছিল ঠিকই; কিন্তু শাইখ 
আবু মুসআব জারকাবি ঞ৯-এর নেতৃত্বে মুজাহিদরা এমন হামলা শুরু করেন, যার ফলে 
কয়েক বছরের মধ্যে তারা আমেরিকা ও তাদের জোটের কঠিনভাবে জান-মালের ক্ষতি 
সাধন করতে সক্ষন হন। একসময় তারা সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়। একেক 
করে সমস্ত জোটবদ্ধ বাহিনীর সেনা ইরাক থেকে বের হয়ে যায় এবং আমেরিকার বাহিনী 
একলা রয়ে যায়। এরপর পুরো বিশ্বে ও বিশেষ করে আমেরিকার মধ্যে তীব্র সমালোচনা 











৭২. উল্লেখ্য দীর্ঘ ১৯ বছর যুদ্ধের পর গত ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার, কাতারের রাজধানী দোহায় 
আমেরিকা ও ন্যাটো জোট আগামী ১৪ মাসের ভেতর আফগানিছান থেকে তাদের সকল সেনা প্রত্যাহারের 
শর্তে শান্ডিুক্তিতে স্বাক্ষর করে । রাজনৈতিক বিশ্লেষকরা একে আমেরিকার পরাজয় হিসেবেই গণ্য করছেন। 


te 
! 


কে বর্তমান বিশ্বব্যবস্থা : ৩০১ 1:47 


(0 





শুরু হয়। এমনকি আমেরিকার রিটায়ার্ড জেনারেল উইলিয়াম বলেছিল, ‘এই যুদ্ধ ছিল 
আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়ানক স্ট্রাটেজিক ভুল ।" অন্যদিকে মুজাহিদরা আল্লাহ 
তাআলার সাহায্যে ইরাকের উত্তর এলাকাতে ইসলামি ইমারাত প্রতিষ্ঠা করেন। পরবর্তী 
সময়ে বাকি এলাকাগুলোতে আমেরিকা তাদের গোলাম রাফিজিদের বসায় এবং প্রশাসন ও 
বাহিনীর হাতে দেশ ছেড়ে দিয়ে আসে । এই প্রশাসন ও বাহিনী আমেরিকার স্বার্থ রক্ষা ও 
ইসলামের সাথে শত্রুতার ভিত্তিতে মুজাহিদদের বিরুদ্ধে সারিবদ্ধ হয়ে যুদ্ধে নেমে আসে, 
যা এখনো চলমান রয়েছে। 














অন্যান্য ইসলামি অঞ্চলে মুজাহিদদের বিজয় 


১১ সেপ্টেম্বরের হামলার পর বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান জিহাদি আন্দোলনগুলোর 
মধ্যে নতুন প্রেরণা সৃষ্টি হয়, কেমন যেন তাদের মধ্যে নতুন প্রাণ এসেছে। সেই অবস্থান 
থেকে উপমহাদেশের পর সবচেয়ে বেশি প্রভাব পড়ে মাগরিবুল ইসলামিতে । যেখানে 
কয়েকটি রাষ্ট্রে মুজাহিদদের শক্তি বৃদ্ধি পায় এবং তারা এক বিশাল শক্তি হয়ে সামনে 
আসে । সোমালিয়ার কথা এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য, কেননা সেখানে মুজাহিদদের 
জামাআত হারকাতুশ শাবাব সোমালিয়াতে প্রায় ৯০% অঞ্চল দখল করে সেখানে ইসলামি 
ইমারাত প্রতিষ্ঠা করেছে। আমেরিকা ও ফ্রান্সের নেতৃত্বে আফ্রিকার রাষ্ট্রগুলো সোমালিয়ার 
বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ এখনো চলমান রয়েছে। এ ছাড়াও 
আল-জাজায়িরের মুজাহিদরা দ্বিতীয়বার সংগঠিত হয়ে ফ্রান্সের গোলাম আল-জাজায়িরি 
প্রশাসন ও বাহিনীর বিরুদ্ধে জিহাদ শুরু করেছে। সেই সাথে এই জিহাদ মালিতেও ছড়িয়ে 
দিয়েছে এবং পুরো উত্তর মালি দখল করে নিয়েছে। আজ সেখানে মুজাহিদদের ও ফ্রান্স 
বাহিনীর মধ্যে সরাসরি যুদ্ধ চলছে। নাইজেরিয়াতেও মুজাহিদরা সেখানের ক্রুসেডার ও 
প্রশাসনের বিরুদ্ধে জিহাদ করছে। 


এ ছাড়াও ইয়ামানে আল্লাহ তাআলা মুজাহিদদের শক্তিশালী করেছেন এবং সেখানে জিহাদ 
চলমান রয়েছে। মুজাহিদরা সেখানে খুব ভালো অবস্থানে রয়েছে। তবে গুরুত্বপূর্ণ ঘটনা 
হচ্ছে ইসলামি বিশ্বের মধ্যে অবস্থিত নবিদের সুসংবাদের ভূমি শামে শক্তিশালীভাবে জিহাদি 
আন্দোলন চলছে। ফিলিভিনের দরজাখ্যাত বরকতময় শামে জিহাদ দেখতে দেখতে এমন 
স্কুলিঙ্গের আকৃতি ধারণ করেছে, যা পুরো উম্মাহর মধ্যে ইমানি জজবা জাগ্রত করেছে। 
আজকের এই মুবারক জিহাদের ফলে শামের অনেক অঞ্চল মুজাহিদদের অধীনে রয়েছে। 
এটি এমন এক যুদ্ধ, যা পুরো ইসলামি বিশ্বের মানচিত্র পরিবর্তনের মাধ্যম হতে পারে। 
আর নিশ্চিতভাবেই আল্লাহ তাআলার জন্য এমনটা করতে কোনোই বাধা নেই । 









































সমাধান কী? 


নি ওয়ার্ড অর্ডার 


নিউ ওয়াৰ্ল্ড অর্ডার কী? (বৈশ্বিক শাসনব্যবস্থা) 


এই কিতাবের প্রথম অংশে আলোচনা হয়েছে যে, ওল্ড ওয়ার্ল্ড অর্ডার গোত্র, জাতি ও 
বাদশাহর (মুসলিমদের জন্য খিলাফতের) মাধ্যমে গঠিত ছিল, যা ছিল তাদের নিজ নিজ 
ধর্মের সাথে সম্পৃক্ত। নিউ ওয়ার্ল্ড অর্ডার ধারাবাহিকভাবে এই সবকিছু পরিবর্তন করে 
দেয়। নিউ ওয়ার্ল্ড অর্ডারে দুটি প্রতিষ্ঠান গঠন করে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও অপরটি 
কোম্পানি । অতঃপর পুরো বিশ্বের মানুষকে বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে এর সাথে সংযুক্ত 
করে দেয়। যখন কোনো রাষ্ট্রের মানুষ বিশেষ এঁতিহাসিক কৌশলের মাধ্যমে কোম্পানি 
ও রাষ্রীয় ব্যবস্থার অধীনে চলে আসে, তখন সেই রাষ্ট্রের মাধ্যমে তাদেরকে বৈশ্বিক সংস্থা 
অর্থাৎ জাতিসংঘ, 4110, 117 ও ওয়ার্ল্ড ব্যাংকের সাথে মিলিত করে দেওয়া হয়। এই 
বাবষ্ছার তিনটি ভর রয়েছে: 
১, নিউ ওয়ার্ল্ড অর্ডার : ব্যক্তি ও সামাজিক পর্যায়ে 
১, নিউ ওয়ার্ল্ড অর্ডার : রাষ্ট্রীয় পর্যায়ে 


৩, নিউ ওয়ার্ল্ড অর্ডার : আন্তর্জাতিক পর্যায়ে 








নিউ ওয়ার্ল্ড অর্ডার : ব্যক্তি ও সামাজিক পর্যায়ে 


যেকোনো সমাজ মুলত দুই ধরনের সম্পর্কের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। একটি ব্যক্তি 
ও সমাজের মধ্যকার সম্পর্ক এবং অপরটি পুরুষ ও নারীর মাঝে সম্পর্ক। এই চারটি 
পারস্পরিক সম্পর্কের দ্বারা সমাজ অস্তিত্বে আসে । গণতন্ত্র পারস্পরিক সম্পর্কের জন্য ভিন্ন 
দৃষ্টিভঙ্গি পেশ করে। যার ফলে সমাজের স্বাভাবিক ও দ্বভাবজাত দৃঢ়তা নষ্ট হয়ে যায়। 


ব্যক্তি: ইনমান ধের হিউম্যান ও হিউম্যান গ্রেকে প্রফেশনাল 


আগমন ধর্মের অনুগত মানুষ নিজেকে “আবদ বা বান্দা’ হিসেবে গণ্য করে। যার 
উদ্দেশ উত্তম কাজা ও ইবাদতের মাধ্যমে রবের সন্তুষ্টি অর্জন করা। ফরাসি বিপ্লবের পূর্বে 
ইউরোগেও এই আদশই ব্যাপকভাবে প্রচলিত ছিল। কিন্তু বিপ্লবের পর মানুষ আল্লাহর 
বান্দা হওয়ার পরিবর্তে এমন হিউম্যান হয়ে যায়, যার লক্ষ্য শুধুই বস্তুগত উন্নতি করা। 
এই উন্নতির জন্য তার দরকার ছিল পুঁজি ও ধারাবাহিক পুঁজি বৃদ্ধি করা । যার জন্য এখন 
সে নিজের জীবনের প্রতিটা মুহূর্ত ব্যয় করতে শুরু করে। পুঁজি বৃদ্ধির লক্ষ্যে সে কোনো 
ধর্মীয় নৈতিকতার প্রয়োজন বোধ করে নাঃ বরং সে সর্বদার জন্য এক পেশাদারি চরিত্র 
গহণ করে নেয়। পেশাদার মানুষের ইমান হয় তার পেশা অনুযায়ী, সে পেশার প্রতি 
একনিষ্ঠতার সাথে হিউম্যানের সেবা করে, যার বিনিময়ে তার পুঁজি বৃদ্ধি পায়। এই সেবা 
সে কোনো ধর্ম, রং বা বংশের মাঝে পার্থক্য করা ব্যতীত নির্বিশেষে সমস্ত হিউম্যানের 





কে বর্তমান বিশ্বব্যব্থা ৩০৫ |: 


জন্য করে থাকে । চাই তার এই সেবা কাফিরের জন্য হোক বা ইসলাম ও মুসলিমদের 
বিরুদ্ধে হোক। প্রফেশনালিজম বা পেশাদারির দ্বারা মুসলিমদের বন্ধুত্ব-শক্রতার বিশ্বাস 
বিলুপ্ত করে দেওয়া হয়। 





পুরুষ ও নারীর সমতা 


যেহেতু এখন সমস্ত হিউম্যানের লক্ষ্য পুঁজি বৃদ্ধি করা এবং পুরুষ ও নারী উভয়েই হিউম্যান। 
আর যেহেতু স্বাধীনতা ও সমতা হিউম্যানের মৌলিক লক্ষ্য, তাই গণতান্ত্রিক রাষ্ট্রে নারী 
ও পুরুষকে পুঁজি কামানোর ক্ষেত্রে সমান সুযোগ-সুবিধা করে দেওয়া হয়। গণতান্ত্রিক 
রাষ্ট্রের নাগরিক হিউম্যানকে এই বিশ্বাস করানো হয় যে, পুঁজি বৃদ্ধির জন্য নারীকেও তার 
স্বভাবজাত গণ্ডি থেকে বের হতে হবে। কেননা ঘরে বসে থেকে পুঁজি বৃদ্ধি করা সম্ভব নয়। 
তাকে বিশ্বাস করানো হয় যে, নারী-পুরুষ উভয়েরই নিজ নিজ কর্তব্য বাছাই করে নেওয়া 
উচিত। যেভাবে পুরুষ পেশাদার, তেমনই নারীকেও পেশাদার হওয়া উচিত। এমনকি 
ঘরের দায়িত্বও তাকে পেশাদারির মতো করা উচিত। শুরুতে দাবি করা হয় যে, পুরুষ ও 
নারী উভয়েই সমান দায়িত্ব আদায় করবে । যখন বাচ্চার বয়স সাড়ে তিন বছর হয়ে যাবে, 
তখন বাচ্চাকে নার্সারি বা ডে-কেয়ার চাইন্ড স্কুল নামক পেশাদার আস্তানাগুলোতে সোপর্দ 
করে দেওয়া হবে। এবং এই বাচ্চাকেও পেশাদার হিউম্যান বানানোর জন্য আধুনিক শিক্ষা 
আবশ্যক করে দেওয়া হয়। যাতে ছোট বয়স থেকেই সে পেশাদারির শিক্ষা পেয়ে বড় 
হয়ে ওঠে। 

















এভাবেই এই সমাজকে সোল সোসাইটি" ও কর্পোরেট সমাজে পরিবর্তন করে ফেলা হয়। 
যেখানে সমস্ত হিউম্যান কোনো লিঙ্গের পার্থক্য ছাড়াই কোম্পানির ম্যানেজার, ডঝ্টর ও 
ইঞ্জিনিয়ার হওয়া শুরু হয়। সৌল সোসাইটি ও কর্পোরেট সমাজ প্রতিষ্ঠা গণতান্রিক ও 
পুঁজিবাদী রাষ্ট্রের আবশ্যকীয় কর্তব্য । 





৭৩. আগেকার সমাজগুলোতে দ্বীন, বংশ এবং এতিহ্যগত একটি সামাজিক বন্ধন ও শক্তি ছিল। যেখানে 
ইচ্ছা করলেই কেউ কোনো অন্যায় কিংবা অপরাধ করতে পারত না। সামাজিক এই সংহতিকে নষ্ট করে 
ব্যক্তি স্বাধীনতা ও আমলাতান্ত্রিক যেই সমাজ প্রতিষ্ঠিত হয়েছে, সেটাকেই সোল সোসাইটি বলে। 


নি ওয়াল্ড অর্ডার ক্াবায়িল ও গোত্রীয় জ্যরস্্ার বিপরীত 


অতীতকাল থেকেই পরিবার ও বংশ সমাজের মূল ও স্বাভাবিক শক্তি ছিল। যার ভিত্তি 
পুরুষ ও নারীর পারস্পরিক সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত ছিল। পুঁজিবাদী গণতন্ত্র এই স্বাভাবিক 
শক্তিকে ধ্বংস করা এবং এঁক্যের দৃঢ়তা বিলুপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এই শক্তি 
তিন পদ্ধতিতে প্রতিষ্ঠিত ছিল : 


১. বৈবাহিক সম্পর্ক 
২. জন্ম নেওয়া সন্তান 
৩. সন্তান ও এতিমদের লালনপালন 








এই শক্তিকে ধ্বংস করার জন্য নারী স্বাধীনতা ও সমতার নামে নীতিমালা প্রস্তুত করা হয়। 
মহিলাদের জন্য অর্থ উপার্জনের বাধ্যতামূলক পরিবেশ তৈরি করা হয় এবং প্রশাসনের 
কার্যক্রমের মাধ্যমে এমন পরিবেশ তৈরি করা হয়, যার ফলে নারীরা তার মূল দায়িত্ব থেকে 
হাত গুটিয়ে নেয়। চাকরির বাহানায় ঘর থেকে বের হয়ে সে বংশীয় সম্পর্ক ও সন্তানের 
দায়িত্ব থেকে মুক্ত হয়ে যায়। আধুনিক শিক্ষার বাহানায় কমবয়সী বাচ্চাদেরকে মায়ের 
ভালোবাসা ও ব্যক্তিগত পরিচর্যা থেকে বের করে নার্সারির অপ্রাকৃতিক পরিবেশে সোপর্দ 
করে দেওয়া হয়। পেশাদার শিক্ষা দিয়ে তাদেরকে বংশ-সমাজ থেকেও বেশি পেশার প্রতি 
অনুগত ও বিশ্বস্ত বানিয়ে দেওয়া হয়। এতিমদেরকে সমাজে অন্তর্ভুক্ত করে প্রতিপালনের 
মাধ্যমে মায়ের ঘাটতি পূরণের পরিবর্তে তাদের জন্য আলাদা সংস্থা গ্রতিষ্ঠা করা হয় । নতুন 
প্রজন্ম থেকে ঘরের জ্ঞানী ও দ্বীনদার বৃদ্ধ পিতামাতাকে দুর করে পেশাদার সংস্থা বৃদ্ধাশ্রমে 
পাঠিয়ে দেওয়া হয় । অধিক বিবাহকে সর্বাবস্থায় অপরাধ সাব্যস্ত করে জিনা, ব্যভিচার ও 
চারিত্রিক অধ্পতনের রাস্তা খুলে দেওয়া হয় । এই সবই গণতন্ত্রের সেই সব কার্যক্রম, যার 
ছারা বংশীয় এক্যকে ভেঙে দেওয়া হয়েছে। 


গণতান্জিক রা মুলত মামাজিক এক্যের 
বিলুপ্চি ও দায়িতুহীন সমাজ প্রতিষ্ঠা 


অতীত জমানার গোত্র ও বংশীয় সমাজে এমন স্বভাবজাত শক্তি থাকত, যা সমাজের 
সদস্যদের দেখীশুনার পাশাপাশি তাদের সমস্যাগুলো সমাধান করতে সক্ষম ছিল । ইসলাম 
এই স্বাভাবিক শক্তিগুলোকে বিলুপ্ত করার পরিবর্তে তাদেরকে শরিয়াহর অনুগত করে 
সমাজকে পবিত্র করে নেয়। সেই শক্তিকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধের 
দায়িত্ব আরোপ করে সমাজ সংরক্ষণের ব্যবস্থা করে । সেই সমাজের দায়িত্ব ছিল শরিয়াহর 
বিধান বাস্তবায়ন, আল্লাহর হুদুদ প্রয়োগ এবং জিহাদের জন্য সদস্য ও সরঞ্জাম প্রস্তুত করা। 
আর রাষ্ট্র সর্বদা এই কাজের ধারা চালু থাকার ব্যাপারে তদারকি করত। 
































ক বর্তমান বিশ্বব্যব্থা ৩০৭ | 





পক্ষান্তরে গণতান্ত্রিক ব্যবস্থা এমন সামাজিক সিস্টেম বাস্তবায়ন করে, যেখানে সমাজের মূল 
শক্তি ও ক্ষমতাকে ছিনিয়ে নিয়ে নতুন গঠিত শক্তিকে জায়গা দিয়ে দেওয়া হয়, যেগুলোর 
সাথে সমাজের কোনো সম্পর্ক ছিল না। এরই অধীনে ইউনিয়ন কাউন্সিল, পুলিশ ও 
আমলাতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। তাদের প্রণীত শিক্ষাব্যবস্থা ও রাজনৈতিক পার্টির 
কার্যক্রমের মাধ্যমে সমাজের লাগাম কৃত্রিম শক্তির হাতে দিয়ে দেওয়া হয়। সময় পার 
হওয়ার সাথে সাথে আসল শক্তিগুলো হয়তো হতাশ হয়ে পিছু হটে অথবা নিজের অস্তিত্ব 
টিকিয়ে রাখার জন্য কৃত্রিম শক্তির সাথে সম্পর্ক করা এবং নতুন বিশ্বব্যবস্থায় নিজেদের 
মানিয়ে নিতে ব্যস্ত হয়ে যায়। অন্যদিকে সমাজের বাকি সদস্যদেরকে জীবিকা তালাশ ও 
পুঁজি বৃদ্ধি করার কাজে লাগিয়ে দেওয়া হয়। 


ফলে সমাজ পরিচালনার সব দায়িত্ব এমন শ্রেণির হাতে দেওয়া হয়, যাদেরকে এই দায়িত্ব 
পালন নয়; বরং গণতান্ত্রিক রাষ্ট্রের গোলামির জন্য গঠন করা হয়েছে। তারা পুরো সমাজকে 
দায়িত্হীন সমাজে পরিণত করে । এর বাস্তবিক চিত্র মুসলিম সমাজে তখনই পরিলক্ষিত 
হয়, যখন কোনো শক্তি সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধের চেষ্টা করে। কারণ 
তখন গণতান্ত্রিক রাষ্ট্রের ল এন্ড অর্ডার তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। 


অজ্জণিহীন সমাজ : অনুভুতিহীন সমাজ 


সমাজের স্বভাবজাত শক্তিগুলোর ক্ষমতা নিঃশেষ করে ল এন্ড অর্ডার বাস্তবায়নকারী রাষ্ট্রীয় 
কর্তাদের দখলদারিত্বের দ্বাভাবিক ফল ছিল সেই সমাজ, যা পূর্বে জিহাদের জন্য সদস্য 
ও সরঞ্জাম প্রস্তুত করত, এখন তারা অস্ত্রহীন হয়ে পড়ে। তারা অস্ত্রহীন হয়ে যাওয়ার 
ফলে সমাজ ও রাষ্ট্রের ভারসাম্য নষ্ট হয়ে যায়। সমাজ তার ইচ্ছা থাকা সত্ত্বেও অপরাধ 
ও অশ্লীলতার সামনে নিষ্রিয় হয়ে যায়। রাষ্ট্র সমস্ত বাতিল আদর্শ ও অশ্লীলতা যখন ইচ্ছা 
বাস্তবায়ন করতে শুরু করে। 


























নিজ কেন্দ্র থেক বিচ্যুত সমাজ 


গুরুত্ব নেই। অথচ ইসলামি রাষ্ট্রে এই প্রতিষ্ঠানগুলোরই মৌলিক গুরুত্ব ছিল। মসজিদে 
সমাজের মানুষের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক প্রতিষ্ঠা হতো এবং শরিয়াহর বিধান বর্ণনা 
করা হতো । মাদরাসাতে মুসলিম বাচ্চাদেরকে ইসলামি শিক্ষা দেওয়া হতো এবং দারুল 
ইফতা দ্বীনের আলোকে জীবন পরিচালনার বিধান ও নিত্যনতুন সংকটগুলোর সমাধান 
সমাজের সামনে পেশ করত । এই দায়িত্বগুলো সমাজের উক্ত প্রতিষ্ঠানগুলোই আঞ্জাম 
দিত। কাজিদের অধীনে ফৌজদারি মামলাগুলোর সমাধানও এখান থেকে করা হতো। 
গণতান্ত্রিক রাষ্ট্রে এই মৌলিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো অতীতের স্মৃতিবিজড়িত বিন্ডিংয়ে 
পরিণত হয়েছে। 











ডল] ৩০৮ ইতিহাসের আয়নায় কে 


নিউ ওয়ার্ল্ড অর্ডার : রাষ্দ্রীয় পর্যায়ে 


গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা ছিল নিউ ওয়ার্ল্ড অর্ডারের সবচেয়ে বড় সফলতা । এই রাষ্ট্রের 
প্রথম কাজ মানুষকে কোনোভাবেই আল্লাহ তাআলার বান্দা হতে সুযোগ না দেওয়া এবং 
ব্যক্তিগত উন্নতিকে জীবনের মূল লক্ষ্য বানিয়ে দেওয়া । আইন প্রণয়ন করে ফরাসি বিপ্লবের 
প্রস্তাবিত ব্যক্তিগত, সামাজিক ও মানবিক ইচ্ছাকে হিফাজত করা এবং অস্ত্রের শক্তিতে 
তা বাস্তবায়ন করা । এর বিরুদ্ধে তোলা প্রতিটি মাথাকে নিশ্চিহ্ন করে দেওয়া । আর এই 
কাজের জন্য ‘লাইন এন্ড অর্ডার' ও রাষ্ট্রীয় রিটের মতো পরিভাষা ব্যবহার করা হয়। 


গণতান্ত্রিক রাষ্ট্রের দ্বিতীয় কাজ, বসবাসকারী সমস্ত নাগরিকদের থেকে তার ব্যবস্থাপনাগত 
সব ক্ষমতা ছিনিয়ে নেওয়া এবং তাকে অস্ত্রহীন ও দুর্বল বানিয়ে দেওয়া । গণতান্ত্রিক রাষ্ট্রের 
আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, যার জন্য তাকে তৈরি করা হয়েছে, তা হচ্ছে পুঁজিবাদী 
ব্যবস্থার সেবা করা । 























ল এন্ড অর্ডাৱ 


ব্যবস্থাপনাগতভাবে রাষ্ট্র আইনের বাধ্যবাধকতা প্রতিষ্ঠা করে, বা মূলত মানুষের “সাধারণ 
ইচ্ছা'-এর নাম । আইনকে বাধ্যতামূলক করার মাধ্যমে মানুষের বানানো নীতি মানুষের 
ওপরেই বাস্তবায়ন করা হয়, যা “গাইরুল্লাহর হুকুম" বা আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান 
ব্যতীত ফয়সালা করার বাস্তবিক রূপ। এই আইনগুলো বাস্তবায়নের জন্য গণতান্ত্রিক 
ব্যবস্থায় প্রতি জেলাতে তিনটি সংস্থা প্রতিষ্ঠা করা হয় : আমলা, আদালত ও পুলিশ । এই 
তিন শক্তিকে সমাজের মূল শক্তিগুলো থেকেও অধিক ক্ষমতা প্রদান করা হয়; যাতে তারা 
গণতান্ত্রিক রাষ্ট্রের ল এন্ড অর্ডার অর্থাৎ নীতি-আদেশ সমাজে বাস্তবায়ন করতে পারে। 


বাম্থরীয় আদেশ (রিট অফ দ্য স্টেউ) 


গণতান্ত্রিক ব্যবস্থায় আইনকে সেই মর্যাদা দেওয়া হয়, যা মুসলিমরা আল্লাহু তাআলার 
বিধানকে দিয়ে থাকে । যখন কোনো শক্তি হিউম্যানের সাধারণ ইচ্ছা বা আইনের বিরুদ্ধে 
আওয়াজ উচু করে, তখন রাষ্ট্রীয় রিটের নামে সমস্ত সরকারী সংস্থা এই আওয়াজকে বন্ধের 
জন্য এগিয়ে আসে । 


গণতান্ধিক রাষ্ই এবং তার সাংবিধানিক ধারা-উপধারা 


এই সিস্টেমের লাগাম নিজের হাতে রাখার জন্য গণতান্ত্রিক রাষ্ট্রে কঠোর মূলনীতি চালু 
করার পরিবর্তে বিভিন্ন ধারা তৈরি করা হয়। এই ধারা ও শর্তকে সমাজ ও প্রতিষ্ঠানের 
কাছে এতটাই মর্যাদাপূর্ণ করে দেওয়া হয়, যার ফলে সেই সমাজের মূল লক্ষ্যই হয়ে 























কৌ 








যায় এই আইন বাস্তবায়ন করা। অতঃপর ইনসাফ বাস্তবায়ন, মৌলিক অধিকার ও দায়িত্ব 
আদায়ের মতো বিষয়গুলো এই আইনের মোকাবিলায় পারিপার্শ্বিক অবস্থানে চলে যায় । যার 
ফলে মানুষ ধারা-উপধারার ঘূর্ণিপাকে কঠিনভাবে আটকে যায়। 


গণতান্ধিক রাই ও পুঁজিবাদী ব্যবস্ডার শিকল্ড 


গণতান্ত্রিক রাষ্ট্র মূলত পুঁজিবাদী ব্যবস্থার সামাজিক ও রাজনৈতিক অবস্থার নাম । গণতন্ত্রের 
মাধ্যমে পুঁজিবাদের জন্য প্রশাসনিক সাহায্যের ব্যবস্থা সহজ হয়ে যায়, যা তার স্বার্থ রক্ষা 
করবে। পুঁজিবাদের মধ্যে যেহেতু হিউম্যানের পারস্পরিক সম্পর্ককে ঠিক করার জন্য 
কোনো নীতি নেই, তাই গণতান্ত্রিক ব্যবস্থাকে এই কাজে ব্যবহার করা হয়। এভাবেই 
মধ্যযুগের অর্থনৈতিক পরিবর্তনগুলো, যা গুঁজিবাদে পরিণত হয়েছে এবং মানবাধিকার 
আন্দোলন, যা গণতন্ত্রে পরিণত হয়েছে, এগুলো রাষ্ট্রীয় ভরে এসে একে অপরের সাথে 
একীভূত হয়ে যায়। ফরাসি বিপ্রুবের পর গণতন্ত্রের মৌলিক কাজ হচ্ছে, পুঁজিবাদকে রক্ষা 
করা ও আয়-ব্যয়কে সহজ করে দেওয়া । 











গণতন্ত্র জনগণের ইচ্ছাকে “সাধারণ ইচ্ছা'র অনুগত করায় । যেহেতু সাধারণ ইচ্ছা মানুষের 
উন্নতি কামনা করে এবং তা পুঁজি ব্যতীত সম্ভব নয়, তাই গণতন্ত্র সাধারণ ইচ্ছার নামে 
পুরো সমাজকে পুঁজি বৃদ্ধিতে লিপ্ত করে দেয় । আর যারা এই লক্ষ্য থেকে ছুটে যায়, গণতন্ত্র 
তাদের পেছনে ‘সাধারণ ইচ্ছা'র দোহাই দিয়ে লেগে যায়। হয়তো তাকে সাধারণ ইচ্ছার 
অনুগত হতে বাধ্য করে অথবা সমাজ থেকেই তাকে আলাদা করে দেওয়া হয়, যার ফলে 
তার কোনো আশ্রয়ের জায়গা বাকি থাকে না। 


গণতান্ধিক নার প্রথম কাজ প্রত্যেক ব্যক্তিকে 
বাজার-ভিন্তিক অগ্রনীতিতে পরেশ করানো 


যেমনটা ওপরে আলোচনা করা হয়েছে, গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রাষ্ট্রে এমন 
শিক্ষাব্যবস্থা চালু করা, যেখানে শিক্ষা লাভের পর পুরুষ-নারী মানুষ হওয়ার পরিবর্তে 
পেশাদার হিউম্যানে পরিণত হবে এবং পেশাদার সমাজকে সেবা দেবে । তবে প্রত্যেক 
পেশাদারদের মধ্যেই (Entrepreneurship) উদ্যোক্তা হওয়ার গুণ থাকা আবশ্যক । 
উদ্যোক্তা হওয়ার অর্থ হচ্ছে, প্রত্যেক পেশাদার অধিক পুঁজির জন্য নতুন নতুন ব্যবসার 
পদ্ধতি ও পথ খুঁজে বের করবে এবং এর জন্য ঝুঁকি নেবে। যে সমস্ত হিউম্যানের মধ্যে এই 
সক্ষমতা না থাকবে, সে এই সিস্টেমের মধ্যে অনেক পিছিয়ে যাবে । 








=| ৩১০ ইতিহাসের আয়নায় (কটি 


রাফ ঝজার-ভিন্তিক অর্থনীতির মাথে মিলিত করা 


পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্র বিভিন্ন পদ্ধতিতে বাজার-ভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করে 
এবং এই ধারাবাহিকতাতেই নতুন গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হয়। 
তাদের মূল দায়িত্ব, থত্যেক রাষ্ট্র নিজ দেশে নতুন অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে এবং 
এর জন্য বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করবে। 

















প্রথম পদক্ষেপ হচ্ছে, আধুনিক অর্থনৈতিক বাজার প্রতিষ্ঠা করা, যেখানে বাণিজ্যিক 
ব্যাংক, স্টেট ব্যাংক, শেয়ার বাজার এবং কারেন্সির ওপেন মার্কেট থাকবে । অতঃপর 
সমস্ত বাধা দূর করে এমন নীতি প্রণয়ন করবে, যা অর্থনীতির গতিকে অনেক বৃদ্ধি করবে। 
অতঃপর ব্যক্তি মালিকানাধীন (প্রাইভেটাইজেশন) করার কাজ শুরু করে লাভজনক 
প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক কোম্পানিগুলোর কাছে স্বল্প মূল্যে বিক্রি করে দেওয়া হবে। 
কৃষক ও শ্রমিকদেরকে দেওয়া সহায়তা ফিরিয়ে নিয়ে তাদের ওপর কৃষি ও শিল্প ট্যাক্স 
বসিয়ে দেওয়া হবে। এই লক্ষ্যগুলো অর্জনের জন্য আবশ্যকীয়ভাবে [7 ও ওয়ার্ল্ড 
ব্যাংকের সাহায্য নেওয়া হবে । অতঃপর এমন শিক্ষাব্যবস্থা চালু করা হবে, বা নারী-পুরুষ 
সবাইকে পেশাদার করে গড়ে তুলবে । এভাবেই ব্যক্তি, সমাজ, সামাজিক প্রতিষ্ঠান ও 
রাষ্ট্রকে এমন জালের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর অনুগত করে দেওয়া হবে; যাতে 
এই রাষ্ট্রগুলোর পক্ষে এর থেকে বের হওয়ার চিন্তা করাও অসম্ভব হয়ে পড়ে। 











কি বর্তমান বিশ্বব্যবস্হা ৩১১ 












































ই 


নিউ ওয়ার্ল্ড অর্ডার : আন্তর্জাতিক পর্যায়ে 


্যকতি, রাষ্ ও বাণিজ্যে বৈশ্বিক ব্যবস্থার অনুগত করা (বিশ্বায়ন) 


গণতান্ত্রিক রাষ্ট্র প্রত্যেক ব্যক্তি ও সমাজকে নিজের অনুগত করার পর সেই রাষ্ট্র নিজেই 
নিজেকে জাতিসংঘ, 1M ও আন্তর্জাতিক ব্যাংকের মতো সংস্থাগুলোর অনুগত বানিয়ে 
নেয়। ইংরেজিতে এই কাজের জন্য “গ্লোবালাইজেশন' পরিভাষা ব্যবহার করা হয়। এটি 
একটি বাস্তবতা যে, অতীতকাল থেকেই মানুষ আন্তর্জাতিক স্তরে সম্পর্ক রাখত; চাই তা 
ধর্মীয় বা সাংস্কৃতিক সম্পর্ক হোক অথবা যুদ্ধ বা ব্যবসার। মক্কার কুরাইশের বাণিজ্য, 
ইসলামের দাওয়াহ ও সাহাবিদের বৈশ্বিক বিজয়গুলো এর সাক্ষী ৷ শুধু মুসলিমরাই নয়; 
বরং দুনিয়ার সমস্ত জাতি যেকোনোভাবেই হোক বৈশ্বিক সম্পর্ক রাখত। কিন্ত প্রশ্ন হচ্ছে, 
পূর্বের সমাজগুলোর আন্তর্জাতিক সম্পর্ক আর পশ্চিমাদের গ্লোবালাইজেশনের মাঝে মৌলিক 
পার্থক্য কী? 


অতীত সমাজে আন্তর্জাতিক সম্পর্কগুলো স্বভাবজাত কর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত হতো। 
যেখানে বিশ্বের অন্যান্য জাতির সাথে চিন্তা ও জ্ঞান আদান-প্রদানের পাশাপাশি বাণিজ্যের 
ধারা জারি থাকত। মৌলিকভাবে প্রত্যেক দেশ ও জাতির লক্ষ্য নিজের অর্থনীতির দিকেই 
থাকত। যেসব আসবাবপত্র তাদের কাছে না থাকত, তা অপর জাতি থেকে ক্রয় করে 
নিত। তেমনিভাবে প্রত্যেক রাষ্ট্র পথ্য উৎপাদনে স্বাধীন ও সামাজিকভাবে নিজেরাই 
নিজেদের দায়িত্বশীল ছিল। কিন্তু নতুন পশ্চিমা গ্লোবালাইজেশনে রাষ্ট্রগ্ুলোকে আন্তর্জাতিক 
অর্থনীতির সাথে সম্পৃক্ত করে সবাইকে পরস্পরের ওপর বাধ্যতামূলকভাবে মুখাপেক্ষী 
বানিয়ে দেওয়া হয়। মুখাপেক্ষী বানানোর জন্য দুটি মাধ্যম গ্রহণ করা হয়, একটি পুঁজি ও 
অপরটি উৎপাদন অর্থাৎ এক দেশ অপর দেশে পুঁজি বিনিয়োগ করে তাদের মুখাপেক্ষী 
করে ফেলবে অথবা এক রাষ্ট্রকে অপর রাষ্ট্রের উৎপাদিত পণ্যের প্রতি মুখাপেক্ষী বানিয়ে 
দেওয়া হবে। 


এই কাজ আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা 7:0-এর মাধ্যমে করা হয়। সমস্ত রাষ্ট্রকেই 
আন্তর্জাতিক বাণিজ্যের অনুমোদনের জন্য এই সংস্থার সদস্য হতে বাধ্য করা হয় । আর 
এভাবেই অধিকাংশ রাষ্ট্রগুলো আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সম্পৃক্ত হয়ে যায়। সদস্য 
হওয়ার পর এই সংস্থার নীতিগুলো মেনে নেয়। যার মধ্যে একটি নীতিকে টুপ বলা হয়। 
সেই নীতি অনুযায়ী প্রত্যেক রাষ্ট্রের ওপর আবশ্যক যে, তারা নিজের কৃষি ও শিল্প পণ্যকে 
রেজিস্টার্ড করিয়ে নেবে । অন্যথায় আন্তর্জাতিক বাজারে তারা তা বিক্রয় করতে পারবে 
না। অতঃপর যদি কোনো দেশ বা কোম্পানি কোনো পণ্যের রেজিস্টেশনের ক্ষেত্রে অগ্রবর্তী 
হয়ে যায়, তাহলে বাকি অন্য কোনো দেশ এই পণ্য তৈরি করতে পারবে না। যার ফলে 
অন্যান্য সকল দেশ সেই বিশেষ পণ্য উৎপাদনের ক্ষেত্রে এই দেশের মুখাপেক্ষী হতে বাধ্য 
হবে। 




















| ৩১২. ইতিহাসের আয়নায় কৌ 


উদাহরণস্বরূপ, যদি বাংলাদেশ বাসমতি চাউলের কোনো একটি প্রকার রেজিস্টেশনের 
ক্ষেত্রে অগ্রগামী হয়ে যায়, তাহলে অন্য কোনো দেশ এই চাউল উৎপাদন করতে পারবে 
না এবং সবাই এই চাউলের জন্য বাংলাদেশের মুখাপেক্ষী হতে বাধ্য থাকবে । তেমনিভাবে 
বাংলাদেশের যদি বড় কোনো কাজের জন্য পণ্য দরকার হয়, যা তারা ব্যবসার মাধ্যমে 
সংগ্রহ করতে পারবে না, তখন তারা আবশ্যিকভাবে অপর দেশের খাণের অপেক্ষা করবে । 
মোটকথা, যেহেতু স্বাভাবিকভাবে এই রাষ্ট্রগুলো আন্তর্জাতিক ইজারাদারির ফলে বাণিজ্য 
থেকে পুঁজি সংগ্রহ করতে সক্ষম হয় না, তাই আবশ্যিকভাবে তাদেরকে অপর রাষ্ট্রের প্রতি 
মুখাপেক্ষী থাকতে হয় । এটাই বর্তমান আন্তর্জাতিক গ্লোবালাইজেশন, যার দ্বারা ইহুদিদের 
আন্তর্জাতিক পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। 


এটি একদিকে বৈশ্বিক অর্থনীতিকে একে অপরের প্রতি মুখাপেক্ষী বানিয়ে দেয় এবং 
অপরদিকে প্রত্যেক দেশ ও জাতিকে জাতিসংঘের নীতির অনুগত হতে বাধ্য করে। যদি 
কোনো প্রশাসন তা মান্য করতে অস্বীকার করে, তখন তাকে জাতিসংঘের অধীনে পরিচালিত 
আন্তর্জাতিক আদালতে জবাবদিহি করতে হয়। এ ছাড়াও শান্তিবিষয়ক কাউন্সিলের মাধ্যমে 
পশ্চিমারা যেকোনো দেশের ওপর হামলা করতে পারে, যারা তাদের দাজ্জালি হুকুমতের 
অনুগত হতে অস্বীকার করে। 


























LL 





নিউ ওয়ার্ড অর্ডার হচ্ছে ক্রুসেড-জায়োনিস্ট শাসনব্যবস্থা 


নিউ ওয়ার্ল্ড অর্ডার ফরাসি বিপ্লব থেকে নিয়ে ২০১০ সাল পর্যন্ত ২২১ বছরের মধ্যে কয়েকটি 
ধাপ পাড়ি দিয়ে আজ আমাদের সামনে তার বর্তমান রূপে উপস্থিত। এই ব্যবস্থার ভিত্তি 
রাখা হয় ধর্ম ও বাদশাহি ব্যবস্থার বিরুদ্ধে । এই ব্যবস্থা হচ্ছে 'মানবধর্ম' যা আল্লাহ তাআলা 
থেকে কোনো গ্রতিদানের আশা ব্যতীত মানবতার সেবা করার দাবিদার ৷ তবে এই ধর্মের 
সবচেয়ে বড় কাজ হচ্ছে, আল্লাহ তাআলার প্রতিদানের আশা রাখুক বা না রাখুক, সবাইকে 
এমন সিস্টেমের অধীনে নিয়ে আসা; যাতে দুই দলের কাজ এক প্লাটফর্মে একত্রিত হয়ে 
যায়। এখন যদি কেউ আল্লাহ তাআলা, দ্বীন, নবি ও ওহির সাথে বিদ্রোহ করতে চায়, 
তাহলে সে গণতান্ত্রিক পুঁজিবাদী চিন্তাধারা গ্রহণ করে এই ব্যবস্থার অধীনে উল্লেখিত সবই 
করতে পারবে । আর যদি কেউ জান্নাতে যেতে চায়, তাহলে সেও গণতান্ত্রিক রাষ্ট্রের 
পার্লামেন্টে মানুষের বানানো আইন ও বাজার-ভিত্তিক অর্থনীতির সুদি ব্যবস্থাকে মেনে নিয়ে 
সবই করতে পারবে (নাউজুবিল্লাহ)। 


সমস্ত মানবজাতিকে এক ছাতার নিচে একত্রিত করার পর এবং ব্যক্তি, বংশ, সমাজ, 
উম্মাহ ও খিলাফতের শক্তি ধ্বংসের পর এখন ইহুদিদের চেষ্টা হচ্ছে, তারা নিজেদের 
সর্বোচ্চ লক্ষ্য বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। তাদের ভ্রুসেডার সাহায্যকারীরাও এই 
মিশনে তাদের সাথেই রয়েছে। এই ত্রুসেড-জায়োনিস্ট জোট খুব ভালোভাবেই জানে যে, 
এমন বৈশ্বিক ক্ষমতা তাদের পূর্বে কখনো অর্জিত হয়নি এবং ভবিষ্যতেও অর্জিত হওয়া 
সম্ভব নয়। তাই তারা তাদের সমস্ত লক্ষ্য এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের মাধ্যমেই অর্জন করতে 
চাচ্ছে। সুতরাং যদিও বাহ্যিকভাবে এটাকে ধর্মহীন সেক্যুলার ব্যবস্থার মতো মনে হয়; কিন্তু 
যখন ইসলামের শত্রুতা সামনে আসে, তখন এর পেছনে সেই ক্রুসেডার যোদ্ধাদের ঘৃণা ও 
ইহুদিদের হিংসা দৃষ্টিগোচর হয়। 





















































বর্তমান সময়ের জিহাদি চিন্তাধারার ভিত্তি কী? 


বর্তমান সময়ের জিহাদের চিন্তাধারার ভিত্তি হচ্ছে, সেই সব চিন্তাধারা এবং আকিদা ও 
মানহাজ বোঝার নাম, যা উলামায়ে হক কুরআন ও সুন্নাহর আলোকে ইহুদি, নাসারা, 
মুশরিক, ধর্মহীন ও বাতিল ফিরকার মাঝে এবং আহলে সুন্নাহর মাঝে প্রতিষ্ঠা করেছেন। 
এটি সেই সীমা, যা কোনো মুসলিম জেনে-বুঝে অতিক্রম করতে পারবে না। এমন দাবিও 
করার সুযোগ নেই যে, ইহুদি, খ্রিষ্টান, মুশরিক, ধর্মহীন ও গোমরাহ দলগুলোর আকিদা ও 
মানহাজ এই সীমা পার হয়ে সত্য দ্বীনের অন্তর্ভুক্ত হয়ে গেছে। 


বর্তমান সময়ের নিউ ওয়ার্ল্ড অর্ডার ও পশ্চিমা চিন্তাধারা মুসলিমদের মধ্যে এত পরিমাণ 
চিন্তাগত সমস্যা ও সংকট তৈরি করেছে যে, মুসলিমদের কিছু গুরুত্বপূর্ণ আকিদা ও আহলুস 





1 ৩১৪. ইতিহাসের আয়নায় টি 


সুন্নাহর কার্যক্রমের কিছু গুরুত্বপূর্ণ অংশ তাদের দৃষ্টি থেকে হারিয়ে গেছে। সত্যপন্থী 
আলিম, দ্বীনের দায়ি ও মুজাহিদরা আজ কোনো নতুন বিষয় আলোচনা করেন না। বরং 
তারা ইসলামের উসুল ও আকিদার কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে ঢেকে রাখা ধুলো পরিষ্কারে ব্যস্ত 
এবং উম্মাহকে এই দ্বীনের সাথে দ্বিতীয়বার সম্পৃক্ত করার চেষ্টায় লিপ্ত, যার মধ্যে রয়েছে 
তাদের মুক্তি। এই কিতাবটিও সেই চেষ্টার ধারাবাহিকতার একটি অংশ। 


নিউ ওয়ার্ড অর্ডার কি শেষ জমানার 
হাদিসে বর্ণিত ফিতনার অংশ? 


বর্তমানে ইরতিদাদি (আদর্শিকভাবে দ্বীন ত্যাগ করার) ফিতনার ভয়াবহতা দেখে যেকোনো 
মুসলিম এই প্রশ্ন করতে পারে যে, নিউ ওয়ার্ল্ড অর্ডার কি সেই ফিতনা, যার আলোচনা শেষ 
জমানার হাদিসের মধ্যে এসেছে? বর্তমানের পুরো উম্মাহর আলিমগণ এই বিষয়ে কলম 
ধরেছেন। যার মধ্যে মিশর, সৌদি, পাকিস্তান, হিন্দুস্থানের অনেক আলিম অন্ত্ভূক্ত। যেমন 
আবু লুবাবা ও মাওলানা আসিম উমর, হিনদুস্থানের ইসরার আলম-সহ প্রমুখরা । যারা এই 
চিন্তাধারা ও রাজনৈতিক অবস্থানকে শেষ জমানার ফিতনা বলেছেন। তবে অনেক আলিম 
এই ফিতনাগুলোকে সেই হাদিসগুলোর অন্তর্ভুক্ত মনে করেন না; কিন্তু তারা এমন মত 
পেশকারীদের বিরোধিতাও করেন না। তাদের মতের সারাংশ হচ্ছে, নিউ ওয়ার্ল্ড অর্ডার 
শেষ জমানার ফিতনা হোক বা না হোক, এটি ইসলামের ইতিহাসে এক চূড়ান্ত ভয়ানক 
ফিতনা । 








কিতাব থেকে অর্জিত গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা 


নিউ ওয়ার্ল্ড অর্ডারের বাস্তবতা বোঝার দ্বারা কী কী গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের সামনে আসে, 
সেই বিষয়গুলোই আমরা এখানে ছোট ছোট পয়েন্টে আলোচনা করব । এবং এগুলোই এই 
কিতাবের আসল মূল অর্জন হবে। 


* আমরা উম্মাহ হিসেবে আজ স্বাধীন নই এবং নিজেকে স্বাধীন মনে করার অর্থ নিজেদের 
ধোকা দেওয়া ৷ মূলত আমরা ইহুদিদের অধীন ও আমেরিকার নেতৃত্বে পরিচালিত নিউ 
ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বৈশ্বিক শাসনব্যবস্থার গোলাম এবং উম্মাহ হিসেবে এর খাঁচায় 
আবদ্ধ । 

* বর্তমান বৈশ্বিক শাসনব্যবস্থার মৌলিক আদর্শ ও থিউরিগুলো পূর্ণরূপে ধর্মহীন ও 
আল্লাহকে অস্বীকার করে এবং নবিদের শিক্ষার সাথে বিদ্রোহ করে। 


* আজ আমাদের মোকাবিলা পূর্বের জমানার মতো সাধারণ খ্রিষ্টান ও ইহুদিদের সাথে 














কৌ বর্তমান বিশ্বব্যবস্থা ৩১৫ 17 





নয়; বরং আমরা আজ খ্রিষ্টান ও ইহুদিদের এক চূড়ান্ত বিকৃত রূপের মোকাবিলা 
করছি। যারা ধর্মহীনতা ও নাস্তিকতায় মিশ্রিত এক সেক্যুলার ব্যবস্থার অধীনে আমাদের 
বিরুদ্ধে দাড়িয়ে আছে। 

দ্বীন ও ইতিহাসের বিন্দু পরিমাণ সম্পর্ক নেই। এগুলো পশ্চিমাদের অন্ধকার যুগের 
অভ্যন্তরীণ লড়াই এবং মানুষের বানানো স্রিষ্টবাদ ও বুদ্ধিপূজার পারস্পরিক যুদ্ধের 
ফলে তৈরি হয়েছে। এই চিন্তাগুলো এতটাই নিকৃষ্ট কুফুর ও শিরক যে, এগুলোকে 
ইসলামের সাথে যুক্ত করা অথবা এগুলোকে ইসলামিকরণের চেষ্টাকারীদের ব্যাপারে 
অবাক হওয়া ও আফসোস করা ছাড়া কিছুই করার নেই। 


নিউ ওয়ার্ল্ড অর্ডার তার দখলদারিত্ব অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিকসহ সকল 
ক্ষেত্রেই প্রতিষ্ঠা করেছে এবং ব্যক্তি, বংশ, সমাজ, রাষ্ট্রসহ প্রত্যেক ভরেই নিজের 
শিকড়কে ছড়িয়ে দিয়েছে। এই দখলদারিত্বকে শুধু ভারগিব ও তাবলিগের মাধ্যমে 
পতন ঘটানোর কল্পনা করা এই ব্যবস্থা সম্পর্কে চুড়ান্ত অজ্ঞতার ফল। 


এই ব্যবস্থাকে বোঝার পর শরয়ি ও বুদ্ধিবৃত্তিক কোনোভাবেই এই বাস্তবতাকে অস্বীকার 
করা সম্ভব নয় যে, এই উম্মাহর একমাত্র আশ্রয়কেন্দ্র তাদের দ্বীনের দিকে ফিরে 
যাওয়া এবং একমাত্র মুক্তির পথ ব্যক্তিগত ও সামাজিক স্তরের পূর্ণাঙ্গ দ্বীন বাস্তবায়ন 
করা। এটা ব্যতীত এই উম্মাহ যেই রাস্তাই গ্রহণ করবে, তাতে সমস্যা আরও বৃদ্ধি 
পাবে। কেননা, ইতিহাস আমাদের চিৎকার করে বলছে, এই উম্মাহর সমস্যা ও 
পতনের শুরু তখনই হয়েছে, যখন তারা দ্বীন থেকে দূরে সরে গেছে। 


এই ব্যবস্থাকে বোঝার পর এই বাস্তবতা অস্বীকার করা সম্ভব নয় যে, এই ব্যবস্থার 
প্রণীত সীমা ও শিকলের ভেতর থেকে, তাদের শেখানো পদ্ধতি গ্রহণ করে, তাদের 
নীতিমালা ও সংবিধান মান্য করে ইসলামের কাজিফিত পরিবর্তন আনার আদর্শ শরয়ি 
ও বুদ্ধি-ভিত্তিকভাবে চূড়ান্ত পর্যায়ের ভুল। এটা হচ্ছে দ্বীনের বিধান পালনের জন্য 
মদ্যশালা বানানোর মতো, যেখানে সব ধরনের অশ্লীলতা ও বদদ্বীনি চলছে এবং 
শরাব পান করা হচ্ছে। সেটাকে ধ্বংসের পরিবর্তে এই অবস্থাতেই সেখানে প্রবেশ 
করে তার সব নোংরামি থেকে পবিত্র হয়ে সালাত আদায়ের চেষ্টা করা এবং এটাকেই 
মুসলিমদের মিরাজ ও দ্বীনের আসল চাহিদা ঘোষণা করা। প্রিয় পাঠক, মুসলিম 
অঞ্চলগুলোর ওপর অধিকৃত এই ব্যবস্থার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এর 
সম্পূর্ণ ধ্বংসের মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান হবে এবং এটাই আমাদের দ্বীনের 
তাকাজা। 

এই ব্যবস্থাকে বোঝার পর শরয়ি ও আকলি__কোনোভাবেই এই বাস্তবতা অস্বীকার 
করা সম্ভব নয় যে, সামরিক শক্তি দ্বারা প্রতিষ্ঠিত এই নিকৃষ্ট ব্যবস্থাকে ধ্বংস ও 
এর পরিচালনাকারী অসৎ ব্যক্তিদের শক্তি নিঃশেষ করা জিহাদ ও কিতাল ব্যতীত 





























অসম্ভব । অবশ্যই দ্বীনের সমস্ত বিধানের ওপর আমল করা এবং সমস্ত হুকুমকে তার 
অবস্থান অনুষায়ী গুরুত্ব দেওয়া আবশ্যক; কিন্তু এমন যেকোনো আন্দোলন, যারা আজ 
উম্মাহকে কুফুরির গোলামি থেকে বের করার সংকল্প করেছে, তাদের জন্য এটা 
বোঝা জরুরি যে, সর্বশেষ লোহাই লোহাকে কাটে এবং আল্লাহর কালিমা বুলন্দ করা 
ও খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্য কিতাল ছাড়া অর্জন করা সম্ভব নয়। 

এই ব্যবস্থাকে বোঝার দ্বারা এই কথাও স্পষ্ট হয়েছে যে, উম্মাহর আসল রক্ষক 
সেই মুজাহিদগণ, যারা কঠিন বিপদ সত্ত্বেও কয়েক দশক যাবৎ উম্মাহর প্রতিরক্ষায় 
ব্যস্ত রয়েছেন এবং উম্মাহকে গোলামে পরিণতকারী এই বৈশ্বিক ব্যবস্থাকে নাস্তানাবুদ 
করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। 

এই ব্যবস্থাকে বোঝার পর এটাও দিনের আলোর মতো স্পষ্ট যে, ইসলামের প্রতি 
ভালোবাসা রাখে এমন কোনো ব্যক্তি যদি তার দেশের সরকার ও বাহিনীর বাস্তবতা 
বুঝতে সক্ষম হয়, তাহলে এক মুহূর্তের জন্যও এগুলোর প্রতি তার বিশ্বস্ততা আসতে 
পারে না। কেননা, এরাই সেই সরকার ও তার রক্ষক বাহিনী, যারা উম্মতের স্বাধীনতা 
ও খিলাফত প্রতিষ্ঠার পথে মূল বাধা । 


এই ব্যবস্থাকে বোঝার ফলে এই কথাও স্পষ্ট হয়ে গেছে যে : 


০ জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি গহণ না করে উন্মাহর দৃষ্টিভঙ্গি উজ্জীবিত করা। 


০ মানুষের বুদ্ধি ও জনগণকে বিধানদাতা বিশ্বাস না করে আল্লাহ তাআলার 
হাকিমিয়্যাতের আকিদাকে ব্যাপক করে দেওয়া । 


0 গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ না করে শুরায়ি খিলাফতের দিকে এগিয়ে যাওয়া । 
০ মানুষকে হিউম্যান বানানোর পরিবর্তে আল্লাহ তাআলার বান্দা বানানো । 


০ পশ্চিমা ও গ্রিক দর্শনের অন্ধ অনুকরণের পরিবর্তে নবিদের পরিপূর্ণ আনুগত্যের 
দিকে দাওয়াত দেওয়া । 

০ পুঁজি, লাভ ও লোভের মধ্যে বৃদ্ধির পরিবর্তে সৎ কাজ, প্রতিদান ও সাওয়াব 
বৃদ্ধিকে জীবনের লক্ষ্য বানিয়ে নেওয়া। 

০ দেশ বা স্বার্থের ভিত্তিতে বন্ধুত্ব ও শত্রুতার পরিবর্তে আল্লাহ তাআলার জন্য 
ওয়ালা-বারার আকিদার শিক্ষাকে গ্রহণ করে নেওয়া। 

0 সিভিল সোসাইটির পরিবর্তে ইসলামের দেওয়া মুসলিম ব্যক্তি, মুসলিম বংশ ও 
বাস্তব ইসলামি সমাজ গড়ে তোলা । 


০ সমাজকে থানা-কাছারি ও গণতান্ত্রিক দলের রূপে সংঘবদ্ধ করার পরিবর্তে 
মসজিদ, মাদরাসা, দারুল ইফতা ও সত্যপন্থী আলিমদের অধীনে সংঘবদ্ধ করা । 



































ক বর্তমান বিশ্বব্যব্থা ৩১৭ |= 








0 অধিকৃত মুসলিম অঞ্চলগুলোর ওপর খ্রিষ্টান-ইহুদি জোটের দখলকে মেনে 
নেওয়ার পরিবর্তে তাদের বিরুদ্ধে জিহাদ-কিতাল ব্যাপকভাবে শুরু করা। 


এগুলোই সেই মৌলিক বিষয় যেগুলোর ওপর উম্মাহকে উঠিয়ে আনা, সম্পৃক্ত করা, 
দাওয়াত দেওয়া, বাস্তবে নিজেদের চেষ্টার মূল লক্ষ্য বানিয়ে নেওয়া আজকের প্রত্যেক 
সদস্য, যোগ্যতাসম্পন্ন সকল ব্যক্তির জিম্মাদারি। 


৪ এই ব্যবস্থাকে বোঝা ও ইতিহাসের গুরুত্বপূর্ণ বাস্তবতাকে চিন্তায় ধারণ করার ফলে 
এটাও স্পষ্ট হয়ে যায় যে, উপমহাদেশের মুসলিমরা এখন যে সমস্যা ও সংকটে 
পতিত রয়েছে, তা থেকে মুক্তির পথ এটাই যে, তারা উপমহাদেশের সেই জিহাদি 
বৃক্ষকে আবারও উজ্জীবিত করবে মুজাহিদদের সাথে মিলিত হবে, যারা প্রায় শতাব্দী 
যাবৎ ফিরিঙ্গিদের শান্তিতে ঘুমাতে দেয়নি । সর্বদাই তাদের আন্তর্জাতিক ও আঞ্চলিক 
লক্ষ্যগুলোর পথে বাধা হয়ে দীড়িয়েছে। আজকের এই অঞ্চলের মুসলিমদের জন্য 
কাৰ্যপদ্ধতি এটাই হবে যে, তারা বৈশ্বিক জিহাদের ঝান্ডাতলে একত্রিত হয়ে পুরো 
উম্মাহকে কাফিরদের দখলমুক্ত করে খিলাফত আলা মিনহাজিন নবুওয়্যাহ প্রতিষ্ঠার 
চেষ্টা করবে। 


* এই কিতাবের সর্বশেষ পয়গাম কাবায়িলের আত্মমর্যাদাশীল মুজাহিদদের প্রতি, তারা 
যেন এই জিহাদের শরয়ি, এতিহাসিক, রাজনৈতিক ও সামরিক গুরুত্ব বোঝেন এবং 
যান। যদি তারা এই জিহাদকে সঠিক পথে এগিয়ে নিতে সক্ষম হন, তাহলে তাদের 
এই জিহাদ শুধু কাবায়িল বা পাকিস্তানের জন্যই নয়; বরং বৈশ্বিক অবস্থানেও এক 
বিশাল পরিবর্তনের কারণ হবে এবং পুরো উম্মাহর স্বাধীনতা ও নিউ ওয়ার্ল্ড অর্ডারের 
ধ্বংসের মৌলিক কারণ হিসেবে প্রমাণিত হবে । ইনশাআল্লাহ। 


আল্লাহ তাআলার কাছে দুআ করি, যাতে তিনি এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং একে 
দ্বীনের পথে উজ্জীবিত করা এবং উম্মাহর মধ্যে খিলাফত প্রতিষ্ঠার ইচ্ছাকে জাগিয়ে তোলা 
এবং তাদের লক্ষ্যের ব্যাপারে গভীর ও দৃঢ় বুঝ তৈরির মাধ্যম বানান, আমিন। 














1২ ৩১৮ ইতিহাসের আয়নায় ক 


গ্রন্থপজি 


এই কিতাব লেখকের বিশ বছরের গবেষণার ফসল । তবে লেখার সময় লেখক যুদ্ধফন্টে 
ছিলেন; তাই সেখানে কিতাবের পরিমাণ অনেক কম ছিল৷ এখানে শুধু লেখার সময় 
যেগুলো তার কাছে ছিল, সেগুলোর নাম দেওয়া হয়েছে। অন্যথায় এগুলো ছাড়াও আরও 
গুরুত্বপূর্ণ উৎস রয়েছে। 


সলিড 


৬৬ ছু 
পর্ণ এ ওটি 


তাফসিরু ইবনি কাসির 
[রজুমানুল কুরআন, মাওলানা আবুল কালাম আজাদ 





. জাদিদ তারিখে ইউরোপ ১৭৮৯ - ১৯৬৫, প্রফেসর এম, শামসুদ্দিন 
. বাইবেল সে কুরআন তক, রহমতুল্লাহ কিরানবি ও মুফতি তকি উসমানি 
. ইসাইয়াত কিয়া হ্যে? মুফতি তকি উসমানি 

. সাইয়িদ আহমাদ শহিদ, মাওলানা গোলাম রাসুল মহর 

. সার গুজাশতে মুজাহিদিন, মাওলানা গোলাম রাসুল মহর 

. তারিখে দাওয়াত ওয়া আজিমত, আলি মিয়া নাদবি 

. ফাতাওয়া আজীজি, শাহ আব্দুল আজীজ দেহলবি 

. বিল আখির কিয়া হুগা? সফর হাওয়ালি 








কী বর্তমান বিশ্বব্যবস্থা ৩১৯ 


২৩.জাদিদ ইসরাইল কি তারিখ, মুহাম্মাদ আহসান বাট 
২৪. History of England by Andre Maurios revised edition 1965 


২৫. Dictionary of American History by James Henretta and others 
Worth Publishers 1993 


২৬. Europe since Renaissance 1931 


২৭. American Foregien Policy third edition Bruce W. Jentleson 
Printed by Norton company England 2007 


২৮, The Protocols of the Learned Elders of Zion Translated by 
Victor E. Marsden printed by Britons Publishing Company 1969 
England 


২৯. The History of Zionism Walter Laqueur printed 2003 in 
association with European Jewish Publication society 


৩o. The History of Western Philosophy by Bertrand Russell, 
Stratford Press, New York 


৩১, The Indian Musalmans by W. W. Hunter, TrUbner and 
Company, London 


৩২. On War, Carl von Clausewitz, translated, Princeton University 
Press, USA 


৩৩. Afgan Wars And The North-West Frontier 1839-1947 by 
Michael Barthorp 


৩8. The Influence of Sea Power Upon History by Alfred Thayer 
Mahan 


৩৫. Secret Societies by Reynold 


৩. Encyclopedia Encarta Premium 2009 








7 উই 18৮৮৬১1০1৪৮ © 


| 


১15৯ ৮৭৯২ 1৬৪, 1১৯]৮ bale) bald ৯০৯৪ | blk kes) ১০৬ 1১০৮] ৮114৮ 
2) ২৮০ ১১০৪৮ ৬) ১] Bla | bs aI lela 1৭15 505] ২১৯1০ ২৯) 
1৬ ১৭1৮ bala 98৩4 hoe ke 111) 10) 45] ৮181৬ ১৭০৯ bald ১০১০১৪০ 
8) 1১5৩) 15615521551 1১015 12401515216 ০ ৮14৮ SUI Bla ৪৩ 
এ 0০ 119২০ ০৯৬ ১371500 boiz 15৪) nda | SU Ik) এটা 28] 1৩ 
১1958 899) ১৪০৯) 12101552145) 1৬) ১15214 2৩৭৫ 1১৯1৮1৯৫5১০ 


lke vei 55605) DDE 


| 18৪186৬)182১]1৯ 1০ 
0015 ৮০1৯ 0514 ৩১০15৫]|এ bls 880151815 zh | tz Bs oe ১14914142১1 
১24১ 1০৪15) 15201 ১521105 Sole 1১ই)৮ 1৫18] 52৮12051৮2৬ Els idle 
1186৯ 1৯1 ৮০৬০ ১৯4৮] এত dh [তি ১25৩৩ | ৮০৩ chlo ৯০৬ ৮৯৮) 
৬০৯) bh উল ৬৯৪০1 bb উঠত) kia 0819 1৯৪]৮ উদ 121 Als) be 
15৯2) ০ ভাই 19 1 ৪ 19২৯15১1৩) 8120৩২৯১৯৬০ ২১০10৩1৫০12 ৯১১০1০ত]ভি 
bis bb} ২৮৮০৬ | ble te 1০৯৯ 1৬]৯ ২১১০9 152৭৯ ৯ 080 be ২৮০]হনি Elda 
1019 242 bak) 14) ১1৮5 kD) bho | 1 19৭ 1৮৩15 2141৮ 1415 ১০৩২] 
৮21০) Sd ৮1৮)009৩]1ভি ৬১০৯) Bolle bh bale ৯৯1৪০৪15৯70 Silke DEES 

















| Re 19৬7 ২৫115 Bll ৮1০ ৮1২9৯ 

1৮০ ৩1৯৮ ২০১০০ ৬1৮৯৮ উট ৪৩ | ই 14এএ ০৩১৬ 1৯1 ১1৮৪৮ 1891 
1524) ১21৯4) 1513১ ৩18 ‘boys 1011105 ৩০5145]10৬ ২১০18) 804৮51৬0715 
1415১) এইই] | উই Ab) ৬১/০)০118) 18৯] 91410151825 ১821) | SIN 
320৮ 1025 love ১৮]1খ তত 10৩, ced 1৯৫18] 11১৯] উ৬০১) ০১৯ ৮21০1) 
11৯25) ১১৬৮ ১০৯৬ bakin bit 1০৬০ ০৯৩১৯২০৯1১৯, | lon) ble Ska 
1০৮০ Siglslsllils ৪২1 521415154 উন ৯০০৬ ২৯০58150৩8৯ bls খনি 
৮2৮5 | 1১৪৫) alg ৮1৮৮৮ ৩০1৯ 1৬1৮ 144 ke be ৬০১৬০ 4১25) bile 
0৮১০ ৬৮ 1৫1৯) 1 8) ৯9৬, 1254157215৩ 17৮৯৪ ২১৯] 9৮৬ ৪৬৩ 
1৮১1৪ 118491516) ৮০৩৩ উঠত Loli 181০ ৩০)1৯৯]৮ 1৫18] ৮০৬১ ltl ৯০৪, ৯৮০ 
ladle BIB) bill [থ্রি ble bij ই | ke fib lols উস ৪৮ ইস 
181১ 1১২০ ad ৬১2০ Lele Eh ৪4] | ৮০৩৮ 1৩৩৬ 1৮18 1৩২] lean ১০৪ 
Eb) wake ৩81৮1০52681 ৯৪০1৬) Slab leah BIA 0241৩ a ৯১০) DEES 
॥ ৬2৯ ০৩০৫ 

Elle উঠল) | ৩২৬] 1১2৯4) 13 ১2৬১ 11৩৯ 9১১ Shs bl) Bo) ৮৮5৯4 1415. 
58৩১৯ 1১১1৬) ৬৮:৭০ ৪০৬ ৬১০৪ kas) 28) 1৪18৩ 8৪ 1৮৯৯] ০৮৪1 beh 



































